4 Uk 
ol AAYLaklel shaall aggtlt 


মুল লেখক: 
গ্র্যাণ্ড মুফতী শাইখ আব্দুল আযীয বিন আবদুল্লাহ বিন বায (রহি.) 
সংকলন ও রচনায় 
শাইখ হাইছাম বিন জামীল সার্হান 


শিক্ষক, মা‘হাদুল হারাম, মাসজিদ নাববী 


http://attasseel-alelmi.com 


ভঞ্নবহ তাকে ও ভার পিতা-মাতা এবং এ বইটি থ্রকাশ করতে যারা সহযোগিতা 
করেছেন সককে ক্ষত করুন- শরর্মীন 


https://archive.org/details/@salim_molla 


—— {LL 


{ ial c 5 Js 
৮ 
EY (EAR EAS 


3b 2 Mls 2 RAs DES 
LL cd Kl dl a>) 
cll Alsi 4, cic 
UE U2 Ls 1 


alll nol ad a le pally ls GG ll Saal pl Sx nal 


http'//attasseel-alelmi.com 


AES cA) cle lol als ll Al Al ie 


শাইখ আব্দুল আযীয বিন বায রহিমাহুল্লাহ বলেন, 

যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতি পালক আল্মহ তাআলার জন্য । 
সুপরিনাম মুত্তাকীনদের (আল্লাহভিরুদের) জন্য । আল্লাহ তাআলা 
রহমত ও শান্তি বর্ষণ করুন তাঁর বান্দা-রাসলূু ও আমাদের নাবী মুহাম্মাদ 
ক্র এর প্রতি এবং তাঁর বংশধর ও সকল সাহাবীদের প্রতি । 

অতঃপর, দ্বীন ইসলাম সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো সকলের জানা 
ওয়াজিব বা আবশ্যক, তার কতিপয় বিষয়ের বিবরণে এটি একটি 
সংক্ষিপ্তবাণী এবং আমি তার নামকরণ করেছি, “সর্বসাধারণের জন্য 
গুরুত্বপূর্ণ পাঠসমূহ” । 


আর আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি তিনি যেন এর দ্বারা মুসলিম 


জাতিকে উপকৃত করেন এবং আমার পক্ষ থেকে তা কবুল করেন । নিশ্চয় 
তিনি উদার ও সম্মানিত । - আব্দুল আযীয বিন আবদুল্লাহ বিন বায (রহি.) 


আমরা কেন এই “‘গুরুতবপূর্ণ পাঠসমূহ ” বইটি অধ্যয়ন করবো? 
কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ যেমনটি লেখক (রহিমাহুল্লাহ) তার নাম দিয়েছেন এবং 
আলেমগণও এর অধ্যয়নের সৎপরামর্শ দিয়েছেন। 
কেউ যদি বলে: হ্যাঁ: জনসাধারণের জন্য এটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তো একজন 
ছাত্ৰ!!! 
উত্তর: আমরা তাকে এ পুস্তকটির বিষয়বস্তুর সম্পর্কে জিজ্ঞাসা করব যদি তার উত্তর 
দিতে না পারে, তাহলে সাধারণ মানুষই তার চেয়ে উত্তম বিদ্যা ও বিদ্যানদের উপর 
নিজের বড়তৃ প্রকাশ করা আমাদের জন্য সমীচিন নয়। আর রব্বানী আলেমদের পথ 
অনুরসরণ করবে। সহীহ বুখারীতে এসেছে ইমাম বলেন: লজ্জাবোধকারী ও 
অহংকারকারী ইলম অর্জন করতে পারে না। 


{ iaiiall | EE 


১. আল কুরআনুল কারীম পাঠ করা, মুখস্ত করা, গভীরভাবে চিন্তা 
করা ও আমল করার ক্ষেত্রে সালফে সালেহীন ও তাঁদের পরবর্তী 
অনুসারীদের পন্থা অনুকরণ করা । 

২. ইসলাম, ঈমান, ইহসান, তাওহীদ ও শিরকের প্রকার সমূহের 
বিবরণ । 

৩. সলাতের বিবরণ । 

8৪. অযুর বিবরণ । 

৫. শারয়ী চরিত্রে চরিত্রবান হওয়া এবং ইসলামী শিষ্টাচারে শিষ্ট হওয়া । 

৬. শিরক ও পাপ হতে সতর্ক করা । 

৭. মৃত ব্যক্তির কাফন, জানাযার সলাত ও দাফন। 


/ সূরা ফাতিহা ও ছোট সূরাসমূহ হতে যেমন সূরা যিলযাল থেকে সূরা নাস 
পর্যন্ত বিশুদ্ধভাবে পড়া ও মুখস্ত করার ক্ষেত্রে শিক্ষা দেওয়া এবং যে বিষয় 
গুলো জানা জরুরী তা ব্যাখ্যা করা। যেমন সালফে সালেহীনগণ প্রত্যেক দিন 
১০ টি আয়াত মুখস্ত করা সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যাও পড়া (যেমন সংক্ষিপ্ত 
তাফসীর হতে ইবনে সাদী) এবং তদানুযায়ী আমল করার জন্য আল্লাহর 
নিকট সাহায্য প্রার্থনা করা । 


ব্যাখ্যা: 
প্রত্যেকের উচিত হবে ইবনে সাদী এর সংক্ষিপ্ত তাফসীর হতে ব্যাখ্যাসহ সালফে 
সালেহীনদের ন্যায় প্রতিদিন দশটি আয়াত তেলাওয়াত ও মুখস্ত করা উচিত। আর 
দতানুযায়ী আমল করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা । 


একজন ছাত্র তাফসীরের কোন বই সর্বপ্রথম পড়া শুরু করবে? 
শাইখ আব্দুর রহমান বিন নাসির আস সাদী কর্তৃক লিখিত “তাইসীরুল কারীমীর 
রহমান ফী তাফসীরি কালামিল মান্নান” বইটি দিয়ে পড়া শুরু করবেন। 


ও গবেষণা করতে আল্লাহর নিকট 
সাহায্য প্রার্থনা করেন৷ তারাই হলো মুখস্ত করেন আমল ও 
সালফে সালেহীন ও যারা তাদের 

অনুসরণ করেন। 


MA UE 


আল্লাহ তা'আলা বলেন, (5) $24 LANG LIL Sos HIG 
(রাসূল ভ্রহ্ণ্র বলিলেন, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো এই 
কুরআনকে পরিত্যাজ্য মনে করে।) আর নাবী শ্লহ্ই বলেন, এ ব্যক্তির বংশ হতে 
বা এ ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে তারা কুরআন পড়বে কিন্তু তা 
তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। দীন হতে তারা এমনভাবে বেরিয়ে পড়বে 
(মুসলিমদেরকে) হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে হত্যা করা হতে বাদ 
দেবে। আমি যদি তাদের পেতাম তাহলে তাদেরকে আদ জাতির মত অবশ্যই 
হত্যা করতাম ৷ (সহীহুল বুখারী হা/৩৩৪৪) 


—— —_— ে | SEE BS |= 


5 ক ৰ শক ক ন "2 ক = 5: চন ন 


NS 


FAECES EE EET \ 


ual ১ ১০5 5 ০০3) “তাইসীরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিন 
মান্নান’ হতে চয়নকৃত তাফসীর ও প্রশ্ন 
EE by UIA 


BY LE MO soi 25.5 0 2 ISI THB IS LAO i Rts) 2) 


(OYE IL raid El CA ON Le C YEA LAE OF LS 
১. (আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ্র নামে। ২. যাবতীয় 
প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ্রই জন্য । ৩. যিনি করুণাময় ও কৃপানিধান। 
8. যিনি প্রতিফল দিবসের মালিক । ৫. আমরা কেবল তোমারই ‘ইবাদত করি এবং 
কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ৬. আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন 
কর ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান কর । ৭. তাদের পথ, যাদের প্রতি তুমি 
অনুগহ করেছ। তাদের পথ নয় যারা গযবপ্রাপ্ত ও পথভ্রষ্ট । 
১. অর্থাৎ: আমি আল্লাহ তায়ালার প্রত্যেক নাম দ্বারা শুরু করছি। কেননা (ইসম) 
শব্দটি এক বচন ও আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাই সমস্ত আসমা 
হুসনাকে শামিল করেছে। (এ) তিনিই হচ্ছেন একমাত্র ইবাদতের হকৃদার মা’বুদ, 
কেননা তিনি ইবাদতের গুণে গুণান্নিত । আর তা হলো পূর্নাজ্ঞ গুণ। (, 5 =) 
এ নাম দু'টি প্রমাণ করে যে, আল্লাহ এমন মহা প্রশস্ত দয়ার মালিক যা 
সবকিছুতেই প্রশস্ত হয়েছে, প্রত্যেক জিনিসকে শামিল করেছে এবং নাবী ও 
রাসূলগণের মুত্তাকী অনুসারেদের জন্য অপরিহার্য করেছেন সর্বসাধারণ দয়া 
তাদেরই জন্য আর অন্যান্যদের জন্য তা হতে অংশ রয়েছে। 
আপনি জেনে রাখুন : সালফে সালেহীন ও ইমামদের মধ্য এই ব্যাকরণের উপর 
এক্যমত পোষণ করা হয়েছে যে, আল্লাহর নামসমূহ, সিফাত সমূহ ও তাঁর 
বিধানের উপর ঈমান আনা । তাই তাঁরা ঈমান রাখে যে, নিশ্চয় তিনি রহমান ও 
রহীম ৷ তিনি এমন দয়াশীল যা দ্বারা তিনি বিশেষিত, সেই দয়া রহমকৃত ব্যক্তির 
সঙ্গে সম্পর্কিত । সুতরাং সমস্ত নিয়ামত তাঁর দয়ার পরিচয় বহন করে। আর 
অনুরূপভাবে সমস্ত নামসমূহের ক্ষেত্রেও । যেমন তাঁর নাম আল আমীন এ বলা 
হবে: নিশ্চয় তিনি এমন জ্ঞানের অধিকারী যা দ্বারা সমস্ত কিছু জানেন । তিনি 
আলক্বাদীর এমন শক্তিধর, সবার উপর শক্তিমান । 
২. (455) তা হলো পূৰ্ণগুনের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা ও অনুগ্রহ এবং 


Ls es Hs. 2 a 3 bs 4 = = = নন = == = 5 ক ‘লা 


\ 
\ 


“, ন্যায়ের মাঝে তা চলমান কর্মের দ্বারা , সুতরাং সর্বদিক থেকে তার পূর্ণ প্রশংসা । _/' 


eR ET EE EEE OT EE EET A EE A IE EE ERE ET OE EE EE EE EEE TE ET TE TE RET TE EEE PE 


Fe 


me — — Wm im im im i i We me i i im i i im im im i me i im i Wm Wm im im im i We Wm Wm im mm em Wm mm 


Ed — ~~ 


/ (৩4-০) আর রব: তিনি সমস্ত বিশ্বের প্রতিপালনকারী, ত তারা হচ্ছে আল্লাহ, 
তায়ালার সমস্ত সৃষ্টি যাদের জন্য আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, তাদের প্রতি 
সে সব বড় নিয়ামত দান করেছেন, যদি তারা তা হারিয়ে ফেলতো তাহলে 
কখনো তারা অবশিষ্ট থাকতো না । সুতরাং তাদের মধ্যে যেকোন নিয়ামত তারই 
পক্ষ হতে । 

আল্লাহ তায়ালার প্রতি পালন সৃষ্টির ক্ষেত্রে দু'প্রকার: ১. সাধারণ ২. বিশেষ । 
সর্ব সাধারণ হলো: সবাইকে সৃষ্টি করা রিযিক দান করা এবং দুনিয়ায় বেঁচে 
থাকার জন্য যা কিছুতে তাদের মঙ্গল রয়েছে তার পথ নিদের্শনা । 

আর বিশেষ প্রতি পালন হচ্ছে: তাঁর ওলীদের প্রতিপালন করা, তাই তিনি 
তাদেরকে ঈমান দ্বারা প্রতিপালন করেন ও তাদেরকে তার তাওফীক দান করেন 
এবং তাদেরকে পরিপূর্ণ করেন, আর তাঁর ও তাদের মাঝের যাবতীয় 
বাধাসমূহকে দূর করেন। আর তার প্রকৃত রূপ হচ্ছে: প্রত্যেক কল্যাণের 
তাওফীকের জন্য এবং প্রত্যেক খারাপ হতে বেঁচে থাকার জন্য প্রতিপালন করা । 
আর সম্ভবত এই অর্থই হচ্ছে নবীদের অধিকাংশ দুয়া আর রব্ব শব্দ দিয়ে 
হওয়ার গোপন তথ্য ৷ কেননা তাদের সমস্ত প্রার্থনায় তাঁর বিশেষ প্রতিপালনের 
অন্তর্ভুক্ত । সুতরাং আল্লাহর বাণী: (৮-5) প্রমাণ করে যে, তিনি (আল্লাহ) 
একমাত্র সৃষ্টিকর্তা, পরিচালক, নিয়ামত দাতা এবং তিনি অমুখাপেক্ষি আর সমস্ত 
সৃষ্টি সর্ব দিক থেকে তাঁরই মুখাপেক্ষি ৷ 

8. (55 5 ১৮) আল মালিক: সেই সত্তা যিনি মালিকানার গুণে গুনান্বিত যে 
তিনি আদেশ ও নিষেধ করেন ও প্রতিদান ও শাস্তি দেন এবং তাঁর মালিকানায় 
যে ইচ্ছা সে ভাবেই পূর্ণ পরিচালনা ও তাতে হস্তক্ষেপ করেন । আর মালিকানাকে 
কিয়ামত দিবসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। সে দিবস হলো যে দিন মানুষকে 
তার ভাল-মন্দ আমলের প্রতিদান দেওয়া হবে। কেননা সেই দিন সমস্ত 
মাখলুকের সামনে আল্লাহ এর পূর্ণ মালিকানা, ন্যায় বিচার ও প্রজ্ঞা এবং 
সৃষ্টিকুলের সমস্ত মালিকানা শেষ হওয়া পূর্ণ প্রকাশ পাবে। এমনকি সেই দিন 
রাজা-প্রজা, স্বাধীন-পরাধীন সকলেই সমান। সকলেই তারা আল্লাহর বড়ত্বের 
স্বীকৃতি দিবে, তাঁর সম্মানের প্রতি অবনত হবে এবং তাঁর প্রতিদানের জন্য 
অপেক্ষা করবে। তাঁর সাওয়াবের প্রত্যাশি হবে এবং তাঁর শাস্তিকে ভয় করবে। 
এজন্য তিনি এই দিনকে খাস করে উল্লেখ করছেন। অন্যথায় তিনি সেই দিন ও 
অন্যান্য দিনেরই মালিক । 


0 any Ce a Ca Ch CES Ca. Cn Cn Ce Ci Cy a CC eo | ত | ন ন | 2 ৩ ন ন ন ৷ ত) > ৬) ত ন ৷ ‘৷ পা 


# 
J 


t 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
\ 


\ 
\ 
N 
bl 


e——---—-—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-— 


SS 


/৫. আল্লাহর বাণী : (445495 :%% 49) অর্থাৎ : আমরা একমাত্র আপনাকেই ', 


ইবাদত ও সাহায্যেও জন্য নিৰ্দিষ্ট করছি। কেননা, আরবী ব্যাকরণে যদি (মাফউল) 
কর্মকৃতকে (ফায়েল) এর প্রথমে আনা হয় তাহলে তা নির্দিষ্ট করনের অর্থ দিবে। 
আর তা হলো: উল্লেখিত বিধানটি তাঁরই জন্য নির্দিষ্ট করা এবং অন্যদের থেকে 
দুরিভূত করা যেন ব্যক্তি একথার স্বীকৃতি দিচ্ছে যে, আমরা আপনারই ইবাদত 
করি, অন্য কারো ইবাদত করি না। আর আপনার ব্যতীত অন্য কারো সাহায্য 
কামনা করি না। আর এখানে ইবাদতকে সাহায্যের উপর আনা হয়েছে ‘আম 
(ব্যাপক) শব্দকে খাস (নির্দিষ্ট) শব্দের আগে আনার ভিত্তিতে এবং আল্লাহর হকৃকে 
বান্দার হক্বের আগে আনার গুরুত্ব দেওয়ার ভিত্তিতে ৷ 

আর ইবাদত বলা হয় : (J) JL 2 lo Hl is LU ele al) shal 
(৮, 5,৯১) অৰ্থাৎ প্রকাশ্যে-অপ্রকাশ্যে, কথা ও কাজের মাধ্যমে এমন সব ইবাদত 
যেগুলোর দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও ভালবাসা অর্জন করা যায় তাকে ইবাদত বলা হয়। 

আর ইসতি‘আনাহ হলোঃ (03 J+ 3 & 8) Sal 53 SLA le dls hl de sc): Bl) 
অর্থাৎ আল্লাহর ইবাদত করাতে ও তাঁর নিকটেই সাহায্য চাওয়াতেই রয়েছে চিরস্থায়ী সুখ এবং সমস্ত অকল্যাণ থেকে মুক্তিদান। 


আল্লাহর সাহায্য কামনা করা আর সেটি হচ্ছে কল্যাণকর বস্তু অর্জন করার ক্ষেত্রে এবং অকল্যাণকর বন্তু দুরিভীত করার ক্ষেত্রে 
আল্লাহ তায়ালার উপর দৃঢ় আস্থা রাখা। 


সুতরাং এই দুটিকে বাস্তবায়ন করা ছাড়া মুক্তির কোন পথ নাই। আর ইবাদত 
তখনোই ইবাদত বলে গন্য হবে যদি তা রাসূল হ্রহ্ু থেকে গ্রহণ করা হয় আল্লাহর 
সন্তুষ্টির জন্য । এই দুই শর্তের ভিত্তিতে তা ইবাদত বলে গন্য হবে। উক্ত আয়াতে 
ইবাদত উল্লেখ করার পর সাহায্য শব্দ নিয়ে আসার কারণ হলো যে, বান্দা তার 
সমস্ত ইবাদতে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি । কেননা আল্লাহ যদি তাকে সাহায্যে 
না করে তাহলে তার দ্বারা আল্লাহর আদেশ ও নিষেধ পালন করা সম্ভব হবে না। 
অতঃপর আল্লাহ বলেন: 

৬. (GE Loa Gs) অর্থাৎ : আপনি আমাদেরকে সিরাতুল মুসতাকীম এর পথ 
দেখান ও তাওফীক দান করুন । এর তা হলো এঁ সমস্ত পথ যা আল্লাহ ও জান্নাতের 
দিকে পৌছায় । আর তা হলো হকৃকে জানা ও তার প্রতি আমল করা। তাই আপনি 
আমাদের সিরাতের দিকে ও মধ্যে পথ দেখান । সুতরাং সিরাতের হেদায়াত পাওয়ার 
অর্থ হলো: সমস্ত ধর্মকে পরিত্যাগ করে একমাত্র ইসলামকে আঁকড়ে ধরা। আর 
অন্তর্ভূক্ত করে। এই দু‘আটি বান্দার জন্য সর্বোত্তম দু'আ । তাই বান্দার প্রতি কর্তব্য যে, 
সে সলাতের প্রতি রাকাআাতে এর দ্বারা আল্লাহর নিকট প্রার্থনা করবে তার অতি 
প্রয়োজনীয়তার করবেন । আর এই সিরাতুল মুসতাকীম হলো: 


te anne an Cn Wi Cem Cr Cm Cam Can Ca Came Cm Ce Ci Cn Cg Ci Ce Cie Ci Wn Ce Ca Cm Ci Ci CW a Cn Ce 


\ 


a” ae a ‘I Ll Ch Po = eC Co Se Js 2 Th 1 ন ৮ ‘ন ন ন ‘ন, ৷ ৷ | = ‘5 | 1 ৩, ৩ 2 ৷ ৯ ন, ‘৷ ক ৷ ‘ন ৷ ০%, ৰ = ৯ ২8 ৯ পচ ‘পট 


bl 


ee i i i i i i i i i ie i i im im im im im i im i mm i i im im im im We i i i i i i i im im im i We We im i im im Wm Wm mmm im im Wm Wm mm 


e—-——----—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


হলেন : নবীগণ, সিদ্দাকগণ, শহীদগণ ও সৎকর্মশীলগণ ৷ কিন্তু (;/%৮ _/) 
দের পথ না । তারা হলো এ সমস্ত ব্যক্তি যারা হকৃ জানার পর পরিত্যাগ করলো । 
যেমন ইয়াহুদীরা ও অনুরুপ যারা এবং (রে) দেরও রাস্তা না , তারা হলো : 
যারা হকৃকে পরিত্যাগ করেছে মূর্খতা ও পথভ্রষ্টতায়। যেমন নাসারারা ও তাদের 
অনুরুপ যারা । 


এই সূরাটি ছোট হওয়া সত্তেও এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা 
করেছে যা কুরআনের অন্য সূরাতে নেই। যেমন- সূরাটি তাওহীদের তিন 
প্রকারকে অন্তর্ভূক্ত করেছে : তাওহীদুর রুবুবিয়্যাহ উল্লেখিত হয়েছে আল্লাহর এই 
বাণীতে (এ) | তাওহীদুল উলুহিয়্যাহ উল্লেখিত হয়েছে (এ) শব্দে । আর 
তাওহীদুল আসমা ওয়াস সিফাত উল্লেখিত হয়েছে (445 595%% 46) আয়াতে । 
আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহর জন্য এ সকল পরিপূর্ণ 
সিফাতগুলো সাব্যস্ত করা যেগুলো আল্লাহর সত্বাকে সাব্যস্ত করে থাকে ও তার 
রিসালাতকে সাব্যস্ত করেছে কোন ধরণের সাদৃস্য, সমকক্ষ ও সমান সমান 
ছাড়াই । আর এ বিষয়টি পূর্বে উল্লিখিত (আলহামদুলিল্লাহ) দ্বারা প্রমাণিত 
হয়েছে। আর আল্লাহর এই (= এ এ) বাণীতে তার নবীর নবুওয়াতের 
বিষয়টি প্রমাণিত হয়েছে। কেননা তা রিসালাত ব্যতীত অসম্ভব । 


এবং আমলের প্রতিদানের কথা এসেছে আল্লাহর এই (5) বাণীতে, আর 
প্রতিদান ন্যায় বিচারের সঙ্গে হবে। কেননা দ্বীন অর্থ হচ্ছে : ন্যায়ের সঙ্গে 
প্রতিদান দেওয়া । আর এই আয়াতটি প্রমাণ করে ভাগ্যের প্রতি এবং আরও 
প্রমাণ করে যে, বান্দা সত্যিকার আমলকারী, কিন্তু ফিরকা কাদারিয়া ও জাবরিয়া 
যা পোষণ করে তার বিপরীত ৷ 


আর আল্লাহর এই বাণীতে (84 1১ ৬৯) সমস্ত বিপথগামী দলের 
প্রত্যাখ্যান করা হয়েছে। কেননা তা হলো হকৃকের জ্ঞানার্জন ও তার প্রতি আমল 
করা । আর প্রত্যেক বিদআতী ও পথভ্রষ্ট সেই সিরাতুল মুসতাকীমের বিরোধী । 
আর আল্লাহর এই (৬৯:৩4, ৯; এএ) বাণীতে প্রমাণিত হয়েছে দ্বীনকে আল্লাহর 
জন্যই একনিষ্ঠ করতে হবে ইবাদত ও সাহায্য প্রার্থনার ক্ষেত্রে । 


Cee Chm Cm a We Wn Cen Cem CE Cn CE Cm Ti CE Cm Cm Cm CG Sin CD CG Ci Cam Wi Cm Cin Win Wh Cm te Cm Cn nm tm em em em > 


/ ৭. (44541) তাঁদের পথ যাদের প্রতি আপনি অনুগহ দান করেছেন তাঁরা ১, 


bh 


\ 
|| 
[| 
|| 
|| 
|| 
[| 
[| 
[| 
|| 
|| 
I 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
[| 
|| 
|| 
[| 
|| 
[| 
[| 
|| 
|| 
[| 
[| 
| 
[| 
|| 
1 
[| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
I 
|| 
|| 
[| 
[| 
[| 
1 
|| 
[| 
! 


~ 


Te = HU 


so 25 20800102 081908. 060268: 0 S08 1 S105 00200 26 20 C0 0 +0 O08 2 12s: 2661 1 I ন A | 1 ক 2 5 


/ [5-0 ২; ৯-5 আয়াতুল কুরসীর ব্যাখ্যা] 


7 


8 Fen 10 fe Ade Oo SLE fe খু LST) 
fase ES SS LEG LALEVEL Yio 5 sl 


(© LTA BAITING CME STC 
ত্র “তিমি ছাড়া অত্যিকাদর: কোর উ্যাল্য লেই, ভিনি দিরওর, সর্বদা 
রক্ষণাবেক্ষণকারী ৷ তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমনণ্ডলে ও ভূমণ্ডলে যা 
কিছু আছে, তীরই ৷ কে সেই ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তীর নিকট সুপারিশ করে? 
তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তার 
জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু 
ছাড়া। তার কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দু'য়ের 
রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান ৷ (সুরা বাকারা-২৫৫) 
রাসুলুল্লাহ প্র বলেছেন যে, এই আয়াতটি কুরআনের সর্বোত্তম আয়াত । কেননা 
তা তাওহীদের ব্যাপক অর্থ ও আল্লাহর মহতৃ এবং প্রশস্ত গুণাবলীর আলোচনা 
করেছে। আল্লাহ বলেছেন: (%') তিনি এমন প্রভু যার জন্য ইবাদতের সমস্ত অর্থই 
নির্দিষ্ট । আর তিনি ব্যতীত ইবাদত-বান্দেগীর কেউ যোগ্য না। তাই অন্যদের 
ইবাদত করা বাতিল । আর তিনি হচ্ছেন চিরঞ্জীব যার জন্য পূর্ণ জীবনের সমস্ত 
অর্থই নির্দিষ্ট । যেমন: শ্রবণ, দর্শন, ক্ষমতা ইচ্ছা ও ব্যক্তিগত সিফাতের ক্ষেত্রে ৷ 
অনুরূপ (রা) এর মধ্যে তাঁর সমস্ত কর্মগত সিফাত প্রমাণিত। কেননা (এর) 
তিনিই যিনি নিজেই প্রতিষ্ঠিত এবং সমস্ত সৃষ্টি হতে অমুখাপেক্ষি । আর তিনিই 
সমস্ত সৃষ্টিকে প্রতিষ্ঠিত করেছেন এভাবে যে, তাদেরকে অস্তীতব দান করেছেন ও 
অবশিষ্ট রেখেছেন এবং সে ক্ষেত্রে যা কিছু তাদের প্রয়োজন তা তিনি তাদেরকে 
দিয়েছেন । তাঁর পূর্ণ জীবন ও নিজ প্রতিষ্ঠিত এমনই যে, তাঁকে কখনোই তন্দ্রা ও 
ঘুম আসে না। কেননা এই দুইটি সৃষ্টিকে স্পর্শ করে তাদের দুর্বল ও অপারগতার 
কারণে । কিন্তু কখনো তা সেই মহান আল্লাহ্‌ তায়ালাকে স্পর্শ করতে পারে না। 
অতঃপর আল্লাহ সংবাদ দিচ্ছেন যে, আসমান-যামীন ও উভয়ের মাঝে যা কিছু 
আছে সকলেরই তিনি মালিক । তাদের কেউ এই সীমা থেকে বের হতে পারবেনা । 


Hind SE TEE EEE NEES NE EEE EE NE NE EES EN NES NEE EE NEE EEE EEE 


F 
t 


[| 
|| 
|| 
|| 
[| 
[| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 
[| 
|| 
|| 
|| 
|| 
[| 
[| 
|| 
|| 
|| 
|| 
|| 


\ 


ce -_-————-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-——-—— 


i 


70% 22%) অৰ্থ: তাই ভিনি সকলেরই মালিক তাঁরই রয়েছে পূর্ণ মালিকানা - 


রাজতৃ, হস্তক্ষেপ । এবং তাঁর পূর্ণ মালিকানা এমনই যে, কেউ তাঁর অনুমতি ছাড়া ' 
তাঁর নিকট সুপারিশ করতে পারবে না। সুতরাং সমস্ত সম্মানিত ব্যক্তিগণ ও 
সুপারিশ কারীগন তাঁর বান্দা ও দাস । এবং যতক্ষন তিনি অনুমতি না দিবেন 
ততক্ষন তারা সুপারিশ করতে পারবে না। 

(%5 5) অৰ্থ: আল্লাহ তায়ালা সুপারিশের অনুমতি দিবেন শুধুমাত্র সে ব্যক্তির 
জন্য যার থেকে আল্লাহ সন্তুষ্ট । আল্লাহ সস্তুষ্ট হন শুধুমাত্র তাওহীদ ও তাঁর 
রাসূলগণের অনুসরণে । আর যে ব্যক্তি এরূপ না হবে তার জন্য কোন সুপারিশ 
নেই । অতঃপর তিনি তাঁর অগাদ জ্ঞানের কথা বলছেন যে, নিশ্চয় তিনি সমস্ত 
মাখলুকের ভবিস্যৎ বিষয়দী সম্পর্কে অবহিত রয়েছেন এবং তাদের অতীতের 
সমস্ত বিষয় সম্পর্কে আর তাঁর নিকট কোন বিষয় কখনো গোপন থাকে না (&& 


45) আর সৃষ্টি জীবের কেউ আল্লাহর জ্ঞানকে বেষ্টন করতে পারে না কিন্তু 
তিনি নিজ ইচ্ছায় নাবী ও রাসূলদেরকে অবগত করেছেন আর তা অতি অল্প যা 
তুলনাতীত ৷ যেমন: তাঁর নাবী-রাসূলগণ বলেছেন: (55 সু) অর্থ: এরপর 
আল্লাহ তাঁর মহতৃ-বড়তব সম্পর্কে সংবাদ দিচ্ছেন, আর তার কুরসী সমস্ত 
আসমান-যমীন ও উভয়ের মাঝে যা কিছু রয়েছে সকলকেই তিনি তাঁর শক্তি, 
নিয়ম ও পদ্ধতি দ্বারা হিফাযত করেছেন। অথচ তাঁর পূর্ণ বড়ত্ত, শক্তি ও ব্যাপক 
প্রজ্ঞার কারণে তাদের হিফাযত তাঁর নিকট কোন বোঝা নয় ও তাঁকে বিন্দুমাত্র 
অসুবিধায় পতিত করে না। আর তিনি সমস্ত মাখলুকের উর্ধে স্ব-শরীরে এবং 
তিনি এমনই ( 4% ) যে, সব কিছুকেই পরাভুত করেছেন আর সবাই তাঁর 
নিকট মাথা নত করেছে এবং কাঁধকে নমনীয় করেছে। এবং তিনি হচ্ছেন (০ খ 
এ) এমন “মাবৃদ যিনি সমস্ত মহতৃব, সম্মান-মর্যাদা অন্তর্ভুক্ত করেছেন, এবং 
তাঁকে অন্তর সমূহ ভালবাসে, আর আত্মাসমূহ সম্মান প্রদর্শন করে, এবং তাঁকে 
প্রকৃত... জানেন যে, কখনো কোন মহতৃ-বড়তব তাঁর বড়ত্বের সমকক্ষ হতে পরে 
না। আর সে আয়াতে এই মহান অর্থ বহন করে সেই সর্বশ্রেষ্ট আয়াত হওয়ার 
যোগ্যতা রাখে। আর যে ব্যক্তি আয়াতটি বুঝে ও গবেষণার সাথে পাঠ করবে 


১ তার অন্তর বিশ্বাস ও ঈমানে ভরে যাবে এবং শয়তানের অনিষ্ঠ হতে হেফাযত 


Pe So oi Hin inh font wnt. Sm nes a6 Dit Bh 00GB, Sh Js nh Hen) Bd. J a0 Me, doth “Bn late a Te (0h Ji lah 00: nt Sh Mn, Aah ln int Si VE Ho 


e——--—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


সূরা ইযা যুলযিলাত এর তাফসীর, মদীনায় অবতীর্ণ i 


HEU CC LEAIG OO GB LN LLB O UG, SN LH SY) 


OO AH AC LEBLS I LIOD HEL KODE LL 


a Fa a, 


EST SIGE, KS OTIS BE JERE LS 
১. পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাপিয়ে দেয়া হবে, ২. পৃথিবী তার (ভেতরের 
যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে, ৩. এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’ ৪. 
সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে, ৫. কারণ তোমার 
প্রতিপালক তাকে আদেশ করবেন, ৬. সে দিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে 
তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়, ৭. অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ 
করলে সে তা দেখবে, ৮. আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা 
দেখবে । 
(১-২) কিয়ামত দিবসে যা সংঘঠিত হবে আল্লাহ তা সংবাদ দিচ্ছেন। আর সেদিন 
পৃথিবী প্রকম্পিত ও ঝুকতে শুরু করবে যে, তার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তা 
পড়ে যাবে। অতঃপর পাহাড়সমূহ মিসমার হয়ে যাবে এবং টিলাগুলো সমান হয়ে 
যাবে এমনকি সেখানে কোন উঁচু-নিচু দেখা যাবে না। আর সেদিন যমীন সমস্ত 
খনিজ (মৃত্য সমূহকে তার পেট হতে) পদার্থগুলো বের করে ফেলবে । 


20d 


(৩) (£:-5)1965) আর তার এই ভয়াবহ অবস্থা দেখে মানুষ বলবে (( 6) তার কি 
হয়েছে? 

(8-৫) (££ 47%) সে দিন যমীন সাক্ষ্য দিবে প্রত্যেক ব্যক্তিকে যা সে আমল 
করেছে ভাল ও মন্দ হতে যারা বান্দার আমল সমূহ সম্পর্কে সাক্ষ্য দিবে তাদের 
মধ্যে পৃথিবীই হচ্ছে মূল সাক্ষী। আর এর কারণ হচ্ছে (%51) অর্থাৎ তিনি 
পৃথিবীকে নির্দেশ দিবেন তার পৃষ্ঠে যা আমল করা হয়েছে তার বিবরণ দেওয়ার 
জন্য ৷ পৃথিবী আল্লাহর নির্দেশের অবাধ্য হবে না। 


Te cm ann enn ai Cn Cn Ce Ce Cn Cn nm Cam Cn Ci Cam Te Cn Ce Ce en Ce Cn Cn Cn Ce Ci Ci Ci Cm Cn Ce We Ce Cn on 


/ 0৬) (£4 55% 3427) হাশরের ময়দানে (যখন আল্লাহ তায়ালা তাদের 


yf 


c——-—-—-——-—-——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-———— 


e——--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


Es 


মাঝে ফয়সালা করবেন । (6) অর্থাৎ : একটি বড় দল, (4 (5) আল্লাহ 
তায়ালা তাদেরকে দেখাবেন তারা যা ভাল-মন্দ আমল করেছে এবং তাদেরকে 
দেখাবেন পূর্ণ প্রতিফল । 


(9-৮) (875 G4 355 IEE IY ASO AIS TE BS IRE JOY LS) 
আর এটি সমস্ত ভাল-মন্দকে অন্তর্ভুক্তকারী। কেননা যখন সে বিন্দু পরিমাণ 
আমল দেখতে পাবে যা একবারেই তুচ্ছ, যদি এরও প্রতিফল দেওয়া হয় তাহলে 
এর চেয়ে বড় অপরাধগুলোর জন্য প্রতিফল দেওয়া বেশি উপযুক্ত । যেমন 


PA 


আল্লাহ তায়ালা বলেন: $992 845 464 ELE EE i515 
(72218 01,3599) (44 54:55 5 &ৰ অৰ্থ: এখানে সামান্যতম ভাল 
কর্মের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে এবং বিন্দু পরিমাণ মন্দ কর্মের জন্য 
ভিতি প্রদান করা হয়েছে। 


Ae As lal 5 a] 
সূরা আল আদিয়াত: মক্কায় অবতীর্ণ 
5 sO Ee SHOTS HOLS 5) 


Hh AL Gal Ae GCF HALL BR A ts eb PRL Ger ER ee 
CONN ON PEAS NO AEA 
Foch 2/2? 2 Er 


LO Pe AES ATE LO ECE 
(OI srs IW ply C I 


১. শপথ সেই (ঘোড়া) গুলোর যারা উর্ধ্বশ্বাসে দৌড়ায়, ২. অতঃপর (নিজের 
ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়, ৩. অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়, 8৪. আর 
সে সময় ধুলি উড়ায়, ৫. অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে 
মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহ্র এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের 
সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুল্মের কাজে ব্যবহার করে), ৬. বস্তুতঃ মানুষ তার 
রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ । ৭. আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) 


-5১ঠ - 


e——--—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


~ 


/“এ বিষয়ের সাক্ষী । ৮. আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত । ৯. সে ১, 


/ কি জানে না, কবরে যা আছে তা যখন উত্বিত হবে, ১০. আর অন্তরে যা (কিছু 


EEE ETT TT ETT ETT TET ET ET TE ETT TT TTT TTT TTT TTT TE TT ETE EEE IE ETT ETT 


লুকানো) আছে তা প্রকাশ করা হবে, ১১. নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন 
তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। 

ব্যাখ্যা: 

১ আল্লাহ তায়ালা ঘোড়ার শপথ করেছেন, কেননা তাতে রয়েছে তাঁর উজ্জল 
নির্দেশসমূহ ও প্রকাশ্য নিয়ামতসমূহ যা প্রত্যেকটি সৃষ্টির জানা । আর আল্লাহ 
তায়ালা ঘোড়ার শপথ করেছেন এই জন্য যে, যে সকল প্রাণীর আল্লাহ তায়ালা 
শপথ করেন তাতে অন্য কাউকে অংশীদার করা যাবে। অতঃপর আল্লাহ বলেন: ) 
(5 5৯ অর্থাৎ এমন পরিপূর্ণ শক্তিশালী ঘোড়া যার থেকে উর্ধশাস বের হয় 
আর তা হচ্ছে তার বক্ষের শ্বাস-প্রশ্বাসের আওয়াজ বা শব্দ যা তার শক্রর প্রতি 
কঠিন হওয়ার সময় বের হয়। (5,25) অর্থাৎ এমন অশ্বরাজি যাদের ক্ষুরের 
আঘাতে পাথর থেকে আগুন বের হয়। (£%) অর্থাৎ অগ্নি-স্কুলিঙ্গ বের হয় তাদের 
ক্ষুরের শক্ত আঘাতে । 

(৫2) অগ্নি-স্ষুলিঙ্গ বেশির ভাগ প্রভাতেই হয়ে থাকে। 

(8-৫) (= 9%%)তাদের দৌড়ের কারণে ((%) অর্থাৎ ধূলি, (৬ 9505) অর্থাৎ তাদের 
আরোহীদের নিয়ে, (€%) তাদের শত্রু দলের মধ্যে ঢুকে পড়ে । 

(৬) আল্লাহ তায়ালার বাণী: (£244.40 553 5)) বান্দার প্রতি আল্লাহর বিভিন্ন 
ধরনের নিয়ামত ৷ নিশ্চয় মানুষের সভাব হচ্ছে তার প্রতি যে কর্তব্য বা দায়িত্ব আছে 
তা সে পরিপূর্ণ আদায় করা হতে বিরত থাকে । বরং তার সভাব হচ্ছে অলসতা করা 
ও শারিরীক আর্থিক নিয়ামতের কৃতজ্ঞতা করা হতে বিরত থাকা । তবে তারা ব্যতীত 
যাদেরকে আল্লাহ তায়ালা হেদায়াত করেছেন আর যারা এই বৈশিষ্ট হতে মুক্ত 
(৭) (£44 445% 2415) অৰ্থাৎ নিশ্চয় মানুষ নিজ সম্পৰ্কে যা জানে তা হলো 
শুকরিয়া করা হতে বিরত থাকা । এ ব্যাপারে সে নিজেই সাক্ষী । সে এটি অস্বীকার 
করতে পারবে না। কেননা এটি একটি স্পষ্ট বিষয় । এখানে সর্বনামটি আল্লাহর 
দিকে সম্পর্কিত হতে পারে । অর্থাৎ নিশ্চয় বান্দা তার রবের প্রতি অকৃতজ্ঞ । আর 
আল্লাহই এ ব্যাপারে প্রত্যক্ষমান। সুতরাং এক্ষেত্রে যে তার রবের প্রতি অকৃতজ্ঞ 
হবে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি । কেননা আল্লাহই তার ব্যাপারে মহা সাক্ষী । 


CT cm ann Cin ai Ce Ce Ce Ce Cn Cn mm Cam Cn Ci Ci Te Cn Ce Ce Ce ee Cn Cn Ce We Ci Ci Ci Ci Cn Cs ee Ce Cn oe 


\ 
\ 


i ie fa fo fs lin HS LS Sn i Lh ln GMa” TS “i he Ci a Tale LA MD ED CE Si EE Sl nt EGE PNET la 0 a VL ME Pi Ll Sh SD i EG LE li SEV 


dlc) 


fl 2 (৮) (235) ) মানুষ ৷ (31 <2) অৰ্থাৎ - সম্পদ ৷ (£, 


e—-—----=----------------------------—-—-—-—-~ 


bh 


অনেক ভালবাসা । আর তার এঁ সম্পদের ভালবাসাই তাকে আবশ্যক করেছে 
তার উপর অর্পিত আবশ্যকীয় হক আদায়কে পরিহার করতে, সে তার রবের 
সন্তুষ্টির উপর নিজের প্রবৃত্তিকে অগ্রাধিকার দিয়েছে। এসব কিছুই তার দৃষ্টিকে 
দুনিয়ার প্রতি আকৃষ্ট করেছে ও পরকালে হতে বিমুখ রেখেছে। 
(৯-১০) এই জন্য তিনি কিয়ামত দিবসের শাস্তির ভয়াবহতার ব্যাপারে তার জন্য 
বলেন: (%5 5%) অর্থাৎ: এই দাম্ভিক কি জানে না। ( Be HE ৮75% 13) অৰ্থাৎ: 
আল্লাহ তায়ালা বের করবেন মৃতদেরকে তাদের কবর হতে তাদেরকে একত্রিত 
করা ও তাদের আসন দেখানোর জন্য । (১2 5৮525) অর্থাৎ: সেদিন স্পষ্ট 
হয়ে যাবে যা তাদের হৃদয়ে ভাল-মন্দ লুকায়িত রয়েছে। সুতরাং গোপন বিষয় 
প্রকাশিত হয়ে যাবে। আর সৃষ্টির সামনেই তাদের কৃতকর্মের ফলাফল স্পষ্ট হয়ে 
যাবে। 
(১১) (5427 45 41)অৰ্থাৎঃ নিশ্চয় আল্লাহ তায়ালা বান্দার জানা-অজানা 
ও প্রকাশ্য-অপ্রকাশ্য আমলের ব্যাপারে জ্ঞাত এবং তিনিই তার প্রতিদান দিবেন। 
আর তাদের সংবাদ গুলোকে কিয়ামত দিবসের সাথে নির্দিষ্ট করেছেন। অথচ 
তিনি তাদের সম্পর্কে সর্বদা জ্ঞাত । কেননা এর দ্বারা উদ্দেশ্য হলো কৃতকর্মের 
প্রতিদান হবে একমাত্র আল্লাহ তায়ালার জ্ঞান ও তাঁর নির্দেশ অনুযায়ী । 


LS 25 4c 0m I] 


herbi apr e 
A £2 a 27 222 7 2 AE 
টে 0 চখ ৮ 5165 তে &ঞ্োা ০ (0 5) 
ES 29 b 5 2/22 AL 22 Lf 
iE de Els AR SG 


= 


= Hg lie 2 PE % 
a EUS a 0 SUL RE ESTE 
[ 
2 


~~ i 


এ) সম্পদের জন্য তার 


~ 


/ 


e—-------------------—-----—-----—-—-—-----—- 


Fs আরম কাষ গরম করুণাময় অদীম দয়াময় তলার নালা 5, মহা বিপদ ২. কী 


সেই মহা বিপদ? ৩. মহা বিপদ সম্পর্কে তুমি কী জান? ৪. সে দিন মানুষ হবে 
বিক্ষিপ্ত পতঙ্গের মত ৫. আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিণ পশমের মত । ৬. অতঃপর 
যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে। ৭. সে সুখী জীবন যাপন করবে। ৮. আর যার 
(সৎকর্মের) পাল্লা হালকা হবে, ৯. (জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার 
বাসস্থান । ১০. তুমি কি জান তা কী? ১১. ভ্বলন্ত আগুন । 

ব্যাখ্যাঃ 

(১-৩) (5,7) এটি একটি কিয়ামত দিবসের নাম। এই নাম করণের কারণ 
হচ্ছে যে, নিশ্চয় কিয়ামত মানুষকে মহা বিপদের ভীতি প্রদ করবে ও বিরক্তিকর 
অবস্থায় নিক্ষেপ করবে। এ জন্যেই আল্লাহ তায়ালা কিয়ামতের বিষয়টিকে অনেক 
কঠিন ও মহামান্বিত করেছেন তাঁর এ বাণী দিয়ে: 


(EAC IIT OT LAO LA) 


(৪) (2 5% 7%) বিকট আওয়াজের কারণে (০; 2) অর্থাৎ 
বিক্ষিপ্ত কিটপতঙ্গের মত একটি অপরটির উপর পতিত হয়। আর হচ্ছে এ সকল 
প্রাণী যা রাত্রে একটি অপরটির পতিত হয়। তারা জানে না তারা কোথায় ধাবিত 
হচ্ছে। যখন তাদের জন্য আগুন জালানো হয় তখন তারা তার দিকে ধাবিত হয়। 
ওহে বিবেকবানরা ! সেদিন এমনটিই হবে মানুষের অবস্থা ৷ 

(৫) আর মজবুত-শক্তিশালি পাহাড়গুলো হবে (£0 4 )অর্থ: ধূনা 
পশমের মত যা হান্কা বাতাসে উড়ে যায় । আল্লাহ তায়ালা বলেন: তুমি পাহাড়কে 
মনে করবে যে, তা জমাট পদার্থ । অথচ তা মেঘমালার ন্যয় উড়ে বেড়াবে । 
অতঃপর পাহাড় পরিনিত হবে বিক্ষিপ্ত ধূলিকনায় । সেখানে দেখার মত কোন কিছুই 
অবশিষ্ট থাকবে না। তখনি মানদন্ড কায়েম করা হবে আর মানুষ দু'ভাগে বিভক্ত 
হবে । সৌভাগ্যবান অথবা হতভাগা । 


(৬-৭) (2.7% 21% £06) অৰ্থাৎ : যার পাপের চেয়ে পূন্য বেশি হবে। ££) 
(£25 1০ ও সে সুখময় উদ্যানে অবস্থান করবে। 


“00 G0. BE bs bn Eis be Cd mi: bh ‘Wm inh - © inte ‘onn C C5 gn SE ts bn fb Si WE Cit [om tn bh Com: tn ine’ Ca SE th nh Sih ti Wo: 


bb 


dlc) 


e—-—--------------------------------—-—-—-—- 


2 


পালের অমত বর 2%) অৰ্থাৎ : তার আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম 
যাকে ‘হাওবিয়া’ বলা হয়। তাকে মায়ের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে এ জন্যে যে, 
তাকে সার্বক্ষনিক আটকিয়ে রাখবে। যেমন আল্লাহ তায়ালা বলেন : নিশ্চয় 
জাহার্নামের শাত্তি জরিমানা স্বরূপ । 

কেউ কেউ বলেন, এর অর্থ হলো: সে জাহান্নামের আগুনে অধোমুখে মাথার 
মগজসহ উপুর হয়ে পতিত হবে । তাকে জাহান্নামে মাথার ভরে নিক্ষেপ করা হবে। 
(1১ 455% 5) অৰ্থ : আপনাকে কিসে জানাবে সেটা কী! এটা জাহান্নামের 
ভয়াবহত অবস্থা । অতঃপর আল্লাহ তায়ালা ব্যাখ্যা করেছেন এই বলে যে, (£2.26) 
অর্থাৎ সেটি অত্যাধিক উত্তপ্ত । তা দুনিয়ার আগুনের চেয়ে সত্তরগুণ বেশি উত্তপ্ত। 
আমরা তা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। 


Ee As HE SL 5 md] 
EL : মক্কায় অবতীর্ণ 


¥EO SI LE LS) 
© Lod SH © yas HEIKO SEI 

(O mh F5 TEDS O TSE BAS 
TT 
হতে) ভুলিয়ে রেখেছে। ২. এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়। ৩. 
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীস্বই তোমরা জানতে 
পারবে, ৪. আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘবই তোমরা জানতে পারবে। ৫. কক্ষনো 
না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে) ৬. 
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, ৭. আবার বলি, তোমরা তা অবশ্য 
অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে, ৮. তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু 
দেয়া হয়েছে এমন সব) নি‘“মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। 


পিক ৮. ৰত ন = 2 5৯ ন = 1% = = == ন এন = += 3 দল = = নু ‘== += = ক = ৪-৮ 1 - = = ৷ 5 = ক সলা 


es ১১) (205947 5550) অৰ্থাৎ : যার এমন কোন নেকী নাই যা দিয়ে 


/ 
[ 


e——--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


Pl ~ 


/(১) আল্লাহ তায়ালা তাঁর বান্দাদেরকে ধমক দিতেছেন তাদেরকে যে উদ্দেশ্যে ১ 


সৃষ্টি করা হয়েছে তা থেকে বিমুখ হওয়ার কারণে। আর তা তাঁর ইবাদত করা 
যার কোন অংশিদার নাই, তাঁর পরিচয় জানা, তাঁর দিকে ফিরে যাওয়া ও সকল 
কিছুর উপর তাঁর ভালবাসাকে অগ্রাধিকার দেওয়া । 

(8%) অৰ্থ: তোমাদেরকে মোহাচ্ছন্ন রেখেছে উপরোল্লিখিত বিষয়গুলো হতে । 
(%%) অর্থ: প্রাচুর্যের প্রতিযোগিতা ৷ কি নিয়ে প্রতিযোগিতা হবে উল্লেখ করা 
হয়নি যাতে এর অন্তর্ভূক্ত হয় এ সকল বিষয় যা দিয়ে প্রতিযোগিতাকারী 
পরস্পরে প্রতিযোগিতা করবে, আত্বগৌরবকারীরা আত্বগৌরব করবে। তারা 
সামন্ত, দাস-দাসী, মান-মর্যাদা ইত্যাদি বিষয় নিয়ে যা প্রত্যেকে একে অপরের 
সাথে প্রতিযোগিতা করবে। তাতে আল্লাহর সত্তুষ্টির কোন উদ্দেশ্য থাকবে না। 
(২) তোমাদের খেল তামাশা, অমনোযোগিতা ও ব্যস্ততা চলমান থাকবে £5, &) 
(5 যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও । তখন তোমাদের সমস্ত গোপন 


তথ্য প্রকাশ পাবে। তা আল্লাহ তায়ালার বানী প্রামাণ করে যে, (5 45 &) 
নিশ্চয় ‘বারযাখ’ একটি অবস্থান স্থল । এর দ্বারা উদ্দেশ্য হলো সেখানে থেকে 
পরকালের স্থলে ধাবিত হওয়া । কেননা আল্লাহ তায়ালা তাদেরকে যিয়ারতকারী 
হিসেবে সম্বোধন করেছেন। তাদেরকে স্থায়ী বাসিন্দা বলেননি। সুতরাং উক্ত 
বিষয়টি অনন্ত পরকালের পুনরুত্থান ও কর্মফলের প্রতিদানের প্রতি প্রমাণ করে। 


(৩-৬) এ জনেই তিনি তাদেরকে শাস্তির ভয় দেখিয়ে বলেন: 5/4545) 
(2 be 524553 0) 5245 554 3% (5 অৰ্থাৎ যদি তোমরা 
জানতে এমনভাবে যা হৃদয়গম হতো যে, তোমাদের সামনে কি রয়েছে, যখন 
প্রাচুর্য তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে এবং সৎ আমলের দিকে দ্রুত ধাবিত 
হতে কিন্তু প্রকৃত জ্ঞান না থাকায় তোমরা যা মনে করছো তাই তোমাদেরকে 
পরিনতি করেছে। 

( = 55%) অৰ্থাৎ অবশ্যই তোমরা কিয়ামত দেখবে সাথে সাথে তোমরা 
জাহান্নাম দেখবে যা আল্লাহ তায়ালা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। 


LIDIA G4 


(৭) (০40095029 25) অৰ্থাৎ স্ব-চক্ষে দেখা । যেমন আল্লাহ তায়ালা 
বলেন : পাপিরা জাহান্নামকে দেখে মনে করবে তারা উহাতে পতিত হবে। তারা 


সেখান হতে পালানোর কোন পথ পাবে না। 


"Tot tn ক. ন, "৪: 1 ত ন ‘এ ক, J ন) ৪ "৩, "৯ 2% ‘৷ "জল ‘৷ কল ক "2 2 মা "৷ ‘8% জে ৰ "০%, তক কত লা পাশ 


\ 
\ 


HE i fhe md eit lath 06d Ct len A din Sdinmi SE doh Ch Slo Tn (elt font. it Sg enh ch, LE dich Ha” Bi Lil i Sl LL dont nh Fn J HO Cg hamlets din ley Cid lhe foil Th enh hh fiona had Jip heh Mi ia ot di EE 


y 


EEE EE EEE NIE EEE NEE EE EE EE EE IE TEE TE EEE EE EEE UE TEE EEE UE EEE TE NEE ITE ET NOR OEE EE EE IE EE TENE EE 


e——--—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-— 


a 


Fa ৮) (41% 43 92% 25) তোমাদের সেদিন জিজ্ঞাসা করা হবে নিয়ামত 


সম্পর্কে যা তোমরা পার্থিব জীবনে ভোগ করেছ। তোমরা কি তার কৃতজ্ঞতা 
করেছো? তোমরা কি আল্লাহর হকৃ আদায় করেছো? তোমরা কি উক্ত নিয়ামত 
নিয়ে আল্লাহর অবাধ্য কাজে লিপ্ত হওনি? এর পরেও কি তিনি তোমাদেরকে এর 
চেয়েও উত্তম নিয়ামত দান করবেন? নাকি তোমরা তার ধোকায় পড়েছো? 
সুতরাং তিনি তোমাদেরকে এর শাস্তি প্রদান করবেন? আল্লাহ তায়ালা বলেন: ) 


4 EAA 


(ol GE A AEG ALES Cf BE SSL AAS IME UK AES 55 
অর্থ: যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, (তাদেরকে বলা 
হবে) ‘তোমরা তোমাদের পার্থিব জীবনেই তোমাদের অংশের নি‘মাতগুলো নিঃশেষ 
করেছ আর তা ভোগ করেছ। কাজেই আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা 
ফরমানী করেছিলে । (সূরা আহকাফ: ২০) 


ভৰত 


Ee As rally 5 md] 
সূরা আল আছর : মক্কায় অবতীর্ণ 


EBL, ) 

SLB LES LIT GAIL OS LE LAY AO ms) 

(CO Zt Go ALS 
১. কালের শপথ ২. মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে, ৩. কিন্তু তারা নয় যারা 
ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে 
ধৈৰ্য ধারণের উপদেশ দেয়। 
ব্যাখ্যা: (১-৩) আল্লাহ তায়ালা সময়ের শপথ করেছেন যা রাত ও দিন। আর তা হচ্ছে 
বান্দার কর্ম ও আমলের সময় । প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত । ক্ষতিগ্রস্ত হচ্ছে কল্যাণের 
বিপরীত শব্দ ৷ ক্ষতির বিভিন্ন স্তর রয়েছে। কখনো ক্ষতিটা হবে ব্যাপক । যেমন: যে ব্যক্তি 
দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত । সে জান্নাত হারিয়েছে এবং জাহান্নামের উপযুক্ত হয়েছে। 
আবার কখনো ক্ষতিটা কিছু কিছু ক্ষেত্রে হয়। এ জন্যেই তিনি প্রত্যেকটি মানুষের জন্য 
১ ক্ষতিকে ব্যাপকভাবে উল্লেখ করেছেন। তবে এ ব্যক্তি ব্যতীত যে চারটি গুণে গুনান্বিত: 


Te cm an ee Ti Cn oi Ce Ce Ci Cm Ce Can Ce Ca Ci Ci Cm Cen Ce We Ce Cnn Cn Cam Cin Cin We Ti Ci Ce Ce Ce Ce ee Ce 


e——---------—-—-—-—-—--—-—-—-—-—- 


১. আল্লাহ তা‘য়ালা যে সকল বিষয়ে ঈমান আনতে বলেছেন, সে সকল ১, 


বিষয়ে ঈমান আনা । জ্ঞান ব্যতীত ঈমান হতে পারে না । জ্ঞান বা বিদ্যা 
ঈমানের একটি শাখা যা ব্যতীত ঈমান পরিপূর্ণ হয় না। 


. সৎ আমল । এটি প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকার কল্যাণকর কাজ 


অন্তর্ভুক্ত করে, যা আল্লাহ ও বান্দার হক্বের সাথে সম্পর্কিত তা হতে পারে 
ওয়াজিব অথবা মুস্তাহাব ৷ 


. পরস্পরে সত্যের দাওয়াত দেওয়া যাকে ঈমান ও সৎ আমল বলে । অর্থাৎ 


পরস্পরে সত্যের দাওয়াত দেওয়া এবং সত্যের দাওয়াতে উৎসাহিত করা 
এবং আগ্রহ সৃষ্টি করা । 


. পরস্পরে আল্লাহর আনুগত্যে ও অবাধ্য কাজে এবং ভাগ্যের মন্দ বিষয়ে 


ধৈৰ্য্য ধারণের পরামর্শ দিতে হবে। সুতরাং প্রথম দুইটি বিষয়ে বান্দা 
নিজেকে পরিপূর্ণ করতে পারবে আর পরের দুইটি বিষয়ে অন্যকে পরিপূর্ণ 
করতে পারবে। আর চারটি বিষয় পরিপূর্ণ করার মাধ্যমে বান্দা ক্ষতি হতে 
নিরাপদে থাকবে এবং মহা কল্যাণের সফলতা পাবে। 


333 

[LS 5 Bell 5 mt] 

সূরা আল হুমাযাহ - মক্কায় অবতীর্ণ: 
5d, Br 


ML TS 555 SC SHO £4 eh SE BS) 


ee a CO LAL HIGO LES HHO 


(AO ELLIE GO HCE ne BO SENT EU Gf 


১. দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে 
আর (অসাক্ষাতে) দুর্নাম করে, ২. যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা 
করে, ৩. সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে, 8. 
কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে, 


~~ — 


\ 
\ 


| 
|| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
|| 
[| 
[| 
[| 
[| 
[| 
|| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
|| 
[| 
[| 
[| 
[| 
[| 
|| 
[| 
[| 
[| 
[| 
[| 
|| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 
[| 


a D-—————————-——-—-——-—-—-—-—-——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-——— 


৫. তুমি কি জান চূর্ণ-বিচূৰ্ণকারী কী? ৬. তা আল্লাহ্‌র প্রজ্বলিত আগুন, ৭. যা 
Pa তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে 
রাখবে, ৯. (লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে । 

১) ({}) অর্থাৎ- ভীতি প্ৰদৰ্শন, খারাপ পরিনতি ও কঠিন শাস্তি । (54:5) 
অর্থাৎ - যে ব্যক্তি তার কর্ম ও কথার দ্বারা মানুষকে নিন্দা করে। সুতরাং 
‘“হুমাযাহ” শব্দটি এ ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যে ব্যক্তি কর্ম ও ইশারায় 
মানুষের পরনিন্দা করে ও ব্যঙ্গ করে । আর “‘লুমাযাহ” শব্দটি এ ব্যক্তির 
জন্য ব্যবহৃত হয় যে ব্যক্তি তার কথার মাধ্যমে মানুষের গীবত করে। 

২) “‘হুমাযাহ ও লুমাযাহ’ এ দুই শ্রেণীর মানুষের বৈশিষ্ট হচ্ছে: ধনদৌলত 
গচ্ছিত রাখা ও তা দিয়ে অহংকার করা । কল্যাণের কাজে ও আত্মীয়তা 
বন্ধনে ধন-সম্পদ খরচে বা ব্যয়ে তার কোন আগ্রহ নাই । 

৩) (422) অৰ্থ: সে ধারণা করে তার অজ্ঞতার কারণে । (29% 4%) অর্থ: 
নিশ্চয় তার সম্পদ তাকে চিরস্থায়ী রাখবে পৃথিবীতে । এ জন্যেই তার প্রচেষ্টা 
ছিল কেবলমাত্র সম্পদ বৃদ্ধি করা। যার কারণে সে ধারণা করে যে, তার 
সম্পদ তার হায়াত বৃদ্ধি করবে। সে জানে না যে, নিশ্চয় কৃপনতা জীবনকে 
ধ্বংস করে ও পরকালের ক্ষতি করে। পক্ষান্তরে দানশীলতা আয়ু বৃদ্ধি করে । 

৪-৭) (5% 3) অৰ্থ: নিশ্চয় নিক্ষেপ করা হবে হুতামায়। আর আপনাকে 
কিসে জানাবে হুতামা কী?) : তার কঠিন অবস্থা ও তার সম্পর্কে ভীতি প্রদর্শন 
করা । অতঃপর আল্লাহ তায়ালা সেটিকে ব্যাখ্যা করেছেন : ( 141 3) অর্থাৎ 
এটা আল্লাহর প্রজ্ুলিত আগুন। যে আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর 
(452% 56) যেটি তার প্রচন্ড উত্তপ্তের কারণে (5 £ 2 5) অর্থ: 
মানুষের দেহ হতে হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে। 

(৮) এ প্রচন্ড উত্তপ্তের মধ্যেও তাদেরকে সেখানে বন্দি রাখা হবে। এমনকি তারা 
সেখানে থেকে বের হওয়া হতে নিরাশ হয়েছে। এজন্যেই আল্লাহ তায়ালা 
বলেন: (5% 4% %)) অর্থ: নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখাবে। 
অর্থাৎ: তারা এটা আবদ্ধকারী । (54,2 3) অর্থ: স্ত্সমূহে । দরজার পিছন 
দিক থেকে এটি হবে দীর্ঘায়িত, যেন তারা সেখান হতে বের হতে না পারে। 
যখন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে আবার তাদেরকে সেখানে 
ফিরিয়ে দেওয়া হবে। এটা হতে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি 
এবং ক্ষমা প্রার্থনা করছি। z 


y 


0. CE Lan, Wh C08 conn nh. LB nth” Oo: Din. enn + Bh ind Ch J Cth Cs chen: Son JT oat ‘ast, 1h eh ‘mn Ven a; Bn On th “nn Bn; Cn tom: ‘Dane. Cn: ‘Tah Ct eats Lath Ome: oon Sth os enh “nh denn ‘Bes S06 dle: ‘Wh ‘006 Jomo Cn. Dnt: nh Shs, Bs. Cans: nh: nt SE “শা 


ce——--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


Es 25 Al 5 
সুরা আল-ফীল এর তাফসীর, মক্কায় অবতীর্ণ । 


ESS 
PET URLS FARE HG > অপর প2/ নব কোল শৰ 
ad 2S St IU MA LL MESS) 


HEU 32 2 DES UO I HB rE HO 
(AO JEL pas 
অর্থ: ১. তুমি কি দেখনি (কাবা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে 
তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন? ২. তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ 
করে দেননি? ৩. তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি । ৪. 
যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল। ৫. অতঃপর তিনি 
তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভূষির মত । 
(১-৫) অর্থাৎ আপনি কি লক্ষ করেননি আল্লাহর ক্ষমতা মহত্য, তার বান্দাদের 
প্রতি দয়া, তাওহীদের প্রমানাদি ও তীর নাবী মুহাম্মাদ (স.) এর সত্যবাদী 
হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা হাতির মালিকদের সঙ্গে যা করেছেন। তারা 
বাইতুল্লাহর নিকটে পৌঁছে গিয়েছিল ও তাকে বিনষ্ট করার ইচ্ছা কল্পনা 
করেছিল। সে জন্য তারা সৈন্য বাহিনী তৈরি করেছিল এবং তাদের সঙ্গে নিয়ে 
এসেছিল হস্তবাহিনী বাইতুল্লাহকে ভাংগার জন্য । আর তারা ইয়ামান ও হাবশা 
হতে এতবড় শক্তিশালী দল এনেছিল যাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা ছিল না 
তাই মন্ধাবাসী তাদের ভয়ে মক্কা হতে বের হয়ে গেল। আর আল্লাহ সৈন্য 
বাহিনীর উপর পাখি প্রেরণ করলেন। তারা পোড়ামাটি হতে ছোট ছোট পাথর 
নিয়ে এসে তাদের প্রতি নিক্ষেপ করলো । আর সৈন্য বাহিনীর নিকটবতী ও 
দুরোবর্তী সবাইকে অনুসরণ করল ফলে তারা সকলেই ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে 
গেল যেন তারা চর্বিত তৃণের ন্যায় পরিণত হলো । আল্লাহই তাদের কুকর্মের ও 
কুচক্রের জন্য যথেষ্ট । আর তাদের কুউদ্দেশ্যকে তাদের দিকেই ফিরিয়ে 
দিয়েছেন। হাতী ওয়ালার ঘটনা অতি প্রসিদ্ধ । আর এ বছর আমাদের নাবী 
মুহাম্মাদ (স.) জন্ম লাভ করেন। 


Te cm one te Cin Cee Ci Cn Cn Ce Cen Ci Cam Cn Cin We Ci Ci Ci Cn Cine Ce Ve Cn Cin Cn Cie Ci Cin Cie Ce Ce Cm ne We Ce আপ 


{ dcx) 


e—-—-—-------=-----------------------------~ 


Ee 23 GRA DY 5 I] 
সুরা কুরাইশ : মক্কায় অবতীর্ণ 


EEA Freie A Ae Td (I SSS 3) 
(OO BEL ANT er 2 nh Les OO el 
অনুবাদ: ১. কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে, ২. (অর্থাৎ) শীত ও গ্রীম্মে 
তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে) ৩. তাদের কর্তব্য হল এই 
(কাবা) ঘরের রবের ‘ইবাদত করা, 8. যিনি তাদেরকে (কাবা ঘরের খাদিম 
হওয়ার কারণে নির্বিয্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং 
তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন। 
(১-৪) অধিকাংশ মুফাসসিরগণ বলেন: নিশ্চয় জার ও মাজরুর (আরবী ব্যাকরণ 
অনুযায়ী) পূর্বেও সূরার সাথে সম্পর্কিত । অর্থাৎ : হস্তি বাহিনীর সাথে আমি যা 
অবিচল এবং তাদের ব্যবসায়ী সফর শীত মৌসুমে ইয়ামেনে ও গ্রীষ্ম মৌসুমে 
আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। তিনি হারাম শরীফ ও তার বাসিন্দাদের মর্যাদা 
বৃদ্ধি করেছেন আরবদের হৃদয়ে যেন তারা তাদেরকে সম্মান করে, তাদের যে 
কোন সফরে তারা যেন বাধা সৃষ্টি না করে। এজন্যেই তিনি তাদেরকে কৃতজ্ঞতা 
করার নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন: ( 11%% 55152523) অর্থ: তারা 
যেন এই ঘরের প্রতিপালকের ইবাদত করে। অর্থাৎ: তারা যেন তাঁর এককত্ব 
প্রকাশ করে এবং ইবাদতে তাঁর জন্যেই নিয়তকে পরিশুদ্ধ করে। 
(57 24015 65 ৮ 4 55 ) অৰ্থ: তিনি তাদেরকে ক্ষুধার্তে আহার 
করান ও ভয় হতে নিরাপত্তা দেন । সুতরাং রিষিকের স্বচ্ছলতা, ভয় হতে নিরাপদ 
হচ্ছে দুনিয়াতে প্রাপ্ত নিয়ামত গুলোর মধ্যে বড় নিয়ামত যেগুলো আল্লাহর 
কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক করে। সুতরাং হে আল্লাহ আপনার জন্যই সকল 
ও কৃতজ্ঞতা আপনার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত রাজির জন্য । আর 
আল্লাহ তায়ালা প্রতিপালনকে কা'বা ঘরের সাথে বিশেষভাবে উল্লেখ করেছেন 


“, তার মর্যাদা ও ফজিলতের জন্য । তাছাড়া তিনিই তো সমস্ত কিছুর পালনকর্তা। ,” 


Te em ann nn nm tn Win Wn Cm Cm Ci Cn Cm Cin Cam Cm, Cin Win tn Cin Tn Cm en Cm in Cm Cam Cn Cin Cn tn Tm Cn Cm tn enn enn am wn 


e—-——---—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-— 


ন 


Wie ss ull 5D A] 
JO) LIES i ES 55 0 SS et E24) 


A > ন ক 4 AALS HS 20 HR He BR 

IG Ga BO ELA LS LO PEt MASS! 
(OSAMA OS SAL ATO 4c 

১. তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে? ২. সে তো সেই 
(লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ৩. এবং মিসকীনকে অন্ন দিতে 
উৎসাহ দেয় না ৪. অতএব দুর্ভোগ সে সব সলাত আদায়কারীর ৫. যারা নিজেদের 
নামাযের ব্যাপারে উদাসীন, ৬. যারা লোক দেখানোর জন্য তা করে, ৭. এবং 
প্রয়োজনীয় গৃহসামগ্ৰী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে। 
(১) আল্লাহ তায়ালা বলতেছেন: তিরস্কার ও নিন্দা এ সকল ব্যক্তির জন্য 
যারা আল্লাহ ও বান্দার অধিকার পরিত্যাগ করেছে। ( 025 এ 299) 
অর্থ: আপনি কি দেখেছেন তাকে যে, দ্বীনকে অস্বীকার করে? অর্থাৎ - পূনরুষ্থান 
ও প্রতিদান দিবসকে ৷ সে তো বিশ্বাস করে না যা রাসূলগণ নিয়ে এসেছে। 
(২) (301055 এ 5) অৰ্থ: সে তো সেই যে, ইয়াতীমকে 
রূড়ভাবে তাড়িয়ে দেয়। অর্থাৎ যে ব্যক্তি তাকে বের করে দেয় কঠোর আচরণ 
করে ও জোরপূর্বকভাবে, সে তার প্রতি দয়া প্রদর্শন করে না তার হৃদয়ের 
কোঠুরতার কারণে । আর সে পুরস্কারের আশা করে না ও শাস্তিকে ভয় করেনা । 
(৩) (5 ১;) (অৰ্থ: সে উদ্বুদ্ধ করে না) অর্থাৎ অন্যকে (= ০%) 
(অর্থ: মিসকিনদের খাদ্য দানে) অর্থাৎ এর চেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেও 
মিসকীনকে খাদ্য দেয় না। 
(৪-৫) (5277345225457) (অৰ্থ: দূর্ভোগ সে সলাত আদায় কারীদের) অর্থাৎ 
যারা সলাত আদায় করে কিন্তু তারা (অর্থ: তারা তাদের সলাত সম্বন্ধে উদাসীন) 
অর্থাৎ সলাতকে নষ্ট করে। সলাতের সময়ের প্রতি লক্ষ্য রাখে না, সলাতের রুকন 
"সমূহ ছেড়ে দেয়। এটা আল্লাহর নির্দেশের গুরুত্ব রুতৃ না দেওয়ার কারণে । 


Te ammonia Wn Cn Cn Cin Cn mn Cn Cm Cn Cin Wi Ci Cm Ci Ci Cn Wi Wn Ci Cin Cn Cin Cm Cn ee Cin Cm em Mn mmm 


/ 


“ যেমনটি তারা সলাতকে নষ্ট করে করেছে যে সলাত সর্বাধিক 


e——--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


আনুগত্য । আর সলাত হতে উদাসীন ব্যক্তিই তো লাঞ্চনা ও তিরস্কারের 
উপযুক্ত । আর সালাতে কিছু ভূল-ক্রুটি হওয়া এটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে হয় । 
এমনটি নাবীরও প্রব্্র হয়েছিল । 


(৬-৭) এজন্যে আল্লাহ তায়ালা এসমস্ত ব্যক্তির পরিচয় বর্ণনা করেছেন বর্ণনা 
করেছেন, লৌকিকতা, হৃদয়ের কঠুরতা ও দয়হীনতা । অতঃপর তিনি বলেছেন: 


EA 


(25552 74%4(যারা লোক দেখানোর জন্য তা করে) অর্থাৎ তারা আমল করে 


লোক দেখানোর জন্য । (520155) (অর্থ: এবং মাউন প্রদান করতে বিরত 
থাকে) অর্থাৎ যা দান করলে কোন ক্ষতি বা কমতি হবে না এমন জিনিসও দান 
করা হতে বিরত থাকে। যেমন: রান্না-বান্নার আসবাব পত্র, বালতি ও কুড়াল 
ইত্যাদি যা দৈনন্দিন প্রতিবেশিরা পরস্পরে লেন-দেন করে থাকে। আর তারা 
সেই সকল ব্যক্তি যারা দানের ব্যাপারে আগ্রহ থাকা সত্বেও সামান্য কিছু দান 
করা হতে বিরত থাকে । তাহলে যারা বড় উপকারী দান করা হতে বিরত থাকে 
তাদের কি হবে? 

এই সূরাতে ইয়াতীম ও মিসকীনদেরকে খাদ্য দানে উৎসাহিত করা হয়েছে। 
সলাতের প্রতি গুরুত্ব প্রদানে ও তা যথাযথভাবে আদায় করা, সালাতে ও সকল 
প্রকার আমল ইখলাসের সাথে আদায় করা । সৎ কাজে উৎসাহিত করা এমনকি 
সামান্যতম দান করা যেমন: রান্না-বান্নার আসবাব পত্র, বালতি ও বই ইত্যাদি । 
কেননা যে ব্যক্তি এ সামান্যতম কাজটি করবে না আল্লাহ তায়ালা তাকে নিন্দা 
করেছেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত । 


Te am one te Cn Cee Ci Ce Cn Ce Cen Cm Cam Cm Cin We Ci Ci Cin Ci Cine Ce We Cn Cnn Cn Cm Ci Cin Cie Cee Ce Cn ne We we আপ 


গুরুত্বপূর্ণ - 


\ 
\ 


inh. Ft Bil int mkt 0 lon fei "Hs Tan lh Lat Vinh dol Hin nt +0 Sh diag LL he dD Co NE Te Sit A 0 Lh Ll) Mh he St Teh iS LE onl SS Hilly WS clint lath a aS fh fi EAE Eh ED lay Sl Sa br 


e——--------—-—--—-—-—----—-—-—-—-—---—-—-—-—-—-—- 


ECG Bs AI I] 
OTT 


LS AO 5% ISO ART ALA 


(oo Es 
অনুবাদ: ১. আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি। ২. কাজেই তুমি 
তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় কর এবং কুরবানী কর, ৩. 
(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ 
পোষণকারীরাই নাম চিহ্বহীন- নির্মূল । 

(১) আল্লাহ তা'আলা তার নাবী (স.) কে বলেছেন তার প্রতি যা অনুগ্রহ 


22 ৰি পি 


করেছেন তা স্বরণ করানোর দ্বারা (7550115 6)) নিশ্চয় আমি তোমাকে 
আল কাওসার প্রদান করেছি। অর্থাৎ মহাকল্যাণ ও অসংখ্য অনুদান। আর তার 
অন্তর্ভুক্ত সেই নদী যা কিয়ামত দিবসে আল্লাহ তার নবীকে দান করবেন। সেই 
নদীর নাম আল-কাওসার এবং তাকে আরও প্রদান করবেন সেই হাউজ যার 
দৈৰ্ঘ-প্রস্ত এক মাসের ৷ তার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি । তার 
পিয়ালাগুলো সংখ্যায় ও উজ্জলতায় তারকার ন্যায় । যে তার থেকে এক ঢোক 
পান করবে সে কখনোই পিপাসিত হবে না। 

(২) যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহের কথা উল্লেখ করলেন তাই তাকে তার 
শুকরিয়া করার নির্দেশ দিয়ে বললেন: ([27 এট J) সুতরাং তুমি তোমার 
রব এর জন্য সলাত পড় ও কুরবানী কর। এখানে এই দুটি ইবাদতকে বিশেষ 
করে উল্লেখ করা হয়েছে কারণ উহা সর্বোত্তম ইবাদত ও আল্লাহর বেশি 
নিকটবতীকারী। আর কেননা সলাত আল্লাহর জন্য অস্তরেও অঙ্গ প্রতঙ্গে নমতা 
বহন করে এবং বিভিন্ন প্রকার ইবাদতের ক্ষেত্রে তাকে নিয়ে যাই । আর কুরবানী 
দ্বারা বান্দা তার সব চেয়ে উত্তম সম্পদের মাধ্যমে আল্লহর নিকটবর্তী হলো এবং 
সম্পদের উপর ভালবাসা ও কৃপনতা দূর হলো। 


Ee 0 eh 40 nn: ih th Ch: Cai Jinn Tem “mt beh: Goch Nd At clench (anh tem. J Ch: denn” bn Cid Ch tnd Ht Th SEE Cnt Goch nth Cit ‘leh St nt tan cn, Bee 


dlc) 


e—-—---------=---------------------—-—-—--- 


2 bd 


(£5391 2 অর্থাৎ সেই সমস্ত কল্যাণ হতে বিচ্ছিন্ন, আমল বিহীন, সুনাম বিহীন ৷ 
কিন্তু মুহাম্মাদ স. তিনি সর্বক্ষেত্রে পরিপূর্ণ বনি আদম হতে । 


EG BSE Bo A] 
bl Lc 4 LeUIPAGALL 
Cele 5 lL CT) ce A) If (Cs 5) 
8555 O LET HAG ETO ALLAH ৰু; 0) 


১. বল, ‘হে কাফিররা!’ ২. তোমরা যার ‘ইবাদত কর, আমি তার ‘ইবাদত করি 
না, ৩. আর আমি যার ‘ইবাদত করি তোমরা তীর ‘ইবাদতকারী নও, ৪. আর 
আমি তার ‘ইবাদতকারী নই তোমরা যার ‘ইবাদত করে থাক, ৫. আর আমি 
যার ‘ইবাদত করি তোমরা তীর ‘ইবাদতকারী নও, ৬. তোমাদের পথ ও পদ্থা 
তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) 
আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ 
দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেও প্রস্তুত নই) । 
ব্যাখ্যা: (১-৬) অর্থাৎ তুমি কাফিরদেরকে স্পষ্ট করে বলে দাও: ( 250) 
অর্থাৎ তারা আল্লাহ ব্যতিত যার পূজা করে প্রকাশ্যে-অপ্রকাশ্যেভাবে তুমি তা 
হতে নিজেকে মুক্ত করো। (£% 05559 2:5 5) আমি সেই সত্তার ইবাদত 
করি তোমরা তার ইবাদত করো না। 


~~ — 


/(৩) (<5, 2) অৰ্থাৎ তোমাকে যে ঘৃণা করে, বদনাম করে, ছোট করে ) 


\ 


Sin a 0 ent And Oh (00h JB ‘OE. ih. dn Kon nh.’ 0nd amet Oh Cs: AB; Eh NG. VEG nd: Seth: Bint hn: Bn. Seah. dnd “Goin Git [Bt LCi. -Cimd.. Bh 0 Bi: SE Cin CE Ci Sh dit, HE tem. Gt. “Goh; Kh, Bit Bin Mh: A ‘Am Bh Nh Ta Vo dona bt . tt OEE 


lsc) 


e-—---=--=---------------------------—-—-—-—- 


A be) 


কেননা তোমরা আল্লাহর ইবাদত ইখলাস সহকারে করো না। তাই শিরক মিশ্রিত ১, 
/ তোমাদের ইবাদতকে ইবাদত বলা যায় না। আর এই বাক্যটি বার বার নিয়ে ' 


আসা হয়েছে, যাতে প্রথমটি আমল না পাওয়ার উপর প্রমাণ করে। আর 
দ্বিতীয়টি প্রমাণ করে যে, সেটা তার আবশ্যক গুনে পরিণত হয়েছে। তাই সে 
জন্য দুই দলের মধ্যে পার্থক্য করা হয়েছে। এই বলে যে, (১ 05 8৩:9) 
যেমন আল্লাহ বলেছেন: (.4% % {5 $ ) আমি যা আমল করছি 


Bard 


তোমরা তা হতে মুক্ত আর তোমরা যা আমল করছো আমি তা হতে মুক্ত । 


EEE 
is MS Pall A] 
Ml bos SEHR FONE II OO FLA MT HEH) 


(OEE IE AIEEE I LSE O 
অনুবাদ: ১. যখন আসবে আল্লাহ্‌র সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়, ২. আর 
তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহ্‌র দীনে প্রবেশ করতে, ৩. তখন তুমি 
(শুকরিয়া আদায়ের উদ্দেশে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি 
বড়ই তাওবা কবূলকারী । 


(১-৩) এই সূরায় সুসংবাদ রয়েছে এবং তা অর্জনের সময় রাসূলকে নির্দেশ 
করা হয়েছে। আর সে ক্ষেত্রে যা বিধিত হবে তার ইঙ্গিত ও দিক নির্দেশনা 
রয়েছে। আর সুসংবাদটি হলো রাসূলের বিজয়ের ও মক্কা বিজয়ের এবং ইসলাম 
ধর্মে মানুষের তলবদ্ধভাবে প্রবেশ (োঁ রা ৮১ ৩) এমনভাবে যে তারা 
অধিকাংশই ইসলাম গ্রহণ করবে ও তার সাহায্যকারী হবে অথচ ইতিপূর্বে তারা 
তার চরম শত্রু ছিলো। তার এই সুসংবাদটি সংঘটিত হয়েছে । 


~~ EE ag 


\ 


OS WR OEE OS PEt EPEC OPE CEE NET OE PET PR PE EE PREP RESP PES SE PEE PE SEE SES SE TE Ye TES ETE VE TE NESE EEE PE PES EE ES ESE PE EES EP ST 


ce—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-———— 


Ed 


e——-—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-~ 


~~ 


/আর সাহায্য ও বিজয় অর্জিত হলে তা নির্দেশটি আল্লাহ তীর রাসূলকে নির্দেশ ১, 
/ করেছেন যে, তিনি যেন তীর রব এর শুকরিয়া জ্ঞাপন করেন, তীর তাসবীহ পাঠ 


করেন এবং তার নিকট ইস্তেগফার করেন। 

আর এই সূরাতে ২টি ইঙ্গিত রয়েছে: প্রথমটি হলো যে, ইসলামের বিজয় চলতে 
থাকবে এবং তা বৃদ্ধি পাবে আল্লাহর তাসবীহ পাঠ করা ও ক্ষমা চাওয়ার সময় 
রাসূল কর্তৃক । কেননা ইহা শুকরিয়া করার অন্তর্ভুক্ত। আর আল্লাহ বলেন- 


4 


55 272৫, 55 আর তা বাস্তবে খুলাফায়ে রাশেদার সময় পাওয়া গিয়াছে 
যে, দ্বীনের বিজয় চলতেই ছিলো এবং প্রান্ত পর্যন্ত পৌঁছেছে যেই প্রান্ত পর্যন্ত 
কোন ধর্ম পৌঁছতে পারিনি এবং অসংখ্য মানুষ তাতে প্রবেশ করেছে যা অন্য 
ধর্মের দেখে হয়নি । পরবর্তীতে মুসলমানগণ যখন আল্লাহর বিধানের বিরোধিতা 
করলো ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত হলো এবং যা হওয়ার তা হয়ে গেল । 
তার পরেও এই দ্বীনের মান-সম্মান, আল্লাহর রহমতে অটুট রয়েছে যা মানুষের 
ধারণার বাইরে। 

আর দ্বিতীয় ইঙ্গিতটি হলো: রাসূল (স.) এর সময় সন্নিকটে । কেননা তার জীবন 
হলো সম্মানিত জীবন আল্লাহ তার কসম করেছেন। আর জ্ঞাত বিষয় হলো যে, 
মর্যাদাপূর্ণ বিষয়গুলো এন্তেগফারের মাধ্যমে শেষ করা হয়। যেমন সলাত, হজ্জ । 
তাই আল্লাহ তা‘আলা এখানে তার নবীকে ইস্তেগফার করার নির্দেশ দিয়ে এই 
দিকে ইঙ্গিত করেছেন যে, তার সময় শেষ । সুতরাং তিনি যেন তার প্রভুর 
সাক্ষাতের প্রস্তুতি নেয় এবং সাধারণ আমল দ্বারা তীর জীবন শেষ করেন। তাই 
রাসূল (স.) কুরআনের ব্যাখ্যা করেন এবং সংক্ষেপে তা পাওয়া যায় এবং 
সিজদায় বেশি বেশি বলেন ১4 ৷ ৩9৫5 Ey ঞ। He. 


2 on Cams Cm Ca Crh Ci Cah Cis Cah Cr Crm Ch Cm Cm Cen We Cm Wn Ci Cr Wh Ci Cah Co We Cae Ce Ca Ch i Ce Cn We Ci Ce os 


\ 


iE tl Et ils AE Se Stl loth (A ler he eS EO he Se LEE ES EN tied «Sit MP nk CO Vt + Stl hc Ae ‘Sent’ il He GE She Aorta ME Cl CTF ait dE ler Wl Se Al) el UU SL EG Vl fea HE HE 


ce————————_—_—_—_—_——_—_—_—_—_—_—_——_———_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_——_———— 


e———---—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—— 


92 রে ডি 
[iS Py Es Ey A] 


সুরা তাব্বাত এর তাফসীর । সূরাটি মক্কায় অবতীর্ণ ৷ 


i df 22 এ/০ পট EA রর ৰন 27 


JES O IIS HBO AS gs 
১. আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে, ২. তার ধন- 
সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না, ৩. অচিরে সে 
প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে, ৪. আর তার স্ত্রীও- যে 
কাঠবহনকারিণী (যে কাটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা 
অন্যজনকে বলে পারস্পারিক বিবাদের আগুন জ্বালাত)। ৫. আর (দুনিয়াতে তার 
বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাধা 
থাকবে। 


(১) (4 91197 <5) অৰ্থাৎ তার দুই হস্ত ক্ষতিগ্রস্ত হোক, (455) সুতরাং সে 
লাভবান হবেনা। 

(২) (4422 2% 5) তার নিকট যে সম্পদ ছিলো তার কোন কাজে আসেনি 
এবং সে সম্পদও নয় যা সে (<4) অর্জন করেছে। সুতরাং তার সে সকল 
সম্পদ তাকে আল্লাহ আযাব হতে রক্ষা করতে পারেনি । 

(৩-৫) (4% 555% {4 ) অথ জাহান্নামের আগুন চারদিক হতে বেষ্টন 
করবে তাকে ও তার স্ত্রীকে (£৫৩ 251775) আর সেও অত্যান্ত রাসূলকে 
কষ্ট দিতো। সে ও তার স্বামী উভয় মিলে সহযোগিতা করতো গুনাহের ক্ষেত্রে 


এবং সে বেশি থেকে বেশি চেষ্টা করতো রাসূল প্র কে কষ্ট দেওয়ার ও তার 
পিঠে জমা করতো গুনাহ সমূহ লকরী জমাকারীর ন্যায় । 


Ch cnn as Ci CE Ce Ce Cam Ci CR mn Cin Wm Cm Ca Ci ie Cn Ci Cm Ce Cen Ci Cn We CC Ce Ce আআ ত | ত 


ts + 4 4 ন + ন ন 
~~ 
Pi hes 


NN 
f NN 


/' আল্লাহ তার জন্য গলাতে তৈরি করে রেখেছেন রশি যা ( 4 ) ছাল হতে 


তৈরি । অথবা তার ব্যাখ্যা সে জাহান্নামের আগুনে তার স্বামীর জন্য লকড়ী বহন 
করবে ছালের তৈরি রশি গলায় পড়ে। মোটকথা এই সূরাতে আল্লাহর স্পষ্ট 
নির্দেশনা রয়েছে। কেননা আল্লাহ তাআলা তাদের উভয়ের জীবিত অবস্থায় 
সূরাটি অবতীর্ণ করেন। এবং এই সংবাদ দিয়েছেন যে, অবশ্যই তাদেরকে 
জাহান্নামে শান্তি দেওয়া হবে এবং তা নিশ্চিত । আর এই সংবাদেরর আবশ্যক 
হলো যে, তারা ইসলাম গ্রহণ করবে না। আর আল্লাহ আলীমুল গায়েব তাদের 
ক্ষেত্রে যেমনটি সংবাদ দিয়েছেন অনুরুপ সংঘটিত হয়েছে। 


Ee As DEY 5 md] 
PS ys SD 
SO 4G IS IO ATH O I 
(OLEH KS 
১. বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, ২. আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, 


সবই তার মুখাপেক্ষী, ৩. তিনি কাউকে জন্য দেন না, আর তাকেও জন্ু দেয়া 
হয়নি । ৪. তার সমকক্ষ কেউ নয় । 


122 74 


(১) অর্থাৎ ({%) অৰ্থ বুঝে দৃঢ় বিশ্বাস করে বল ( ১5! %রা 2২) অর্থাৎ তিনি 
অদ্বিতীয়, তিনি সর্ব ক্ষমতায় একক। তিনি এমন মহান, যার অতি সুন্দর 
নামসমূহ ও মর্যাদাপূর্ণ সিফাত সমূহ এবং পবিত্রময় কাজসমূহ যার কোন 
সমতুল্য ও সাদৃশ্য নেই । 

(২) (2501 2%) সকল প্ৰয়োজনে তিনি উদ্দেশ্য । তাই উৰ্দ্ধো ও নিচের 
অধিবাসীগণ তার নিকট অত্যান্ত মুখাপেক্ষী । সুতরাং তারা তার নিকট তাদের 
প্রয়োজনের কথা পেশ করে এবং তারাই পানে চেয়ে থাকে কেননা তিনি আল্লাহ্‌ 
সর্বক্ষেত্রে পরিপূর্ণ ৷ 


ae 5 on Eb te in on Fn a 0 i es nh Th Se ite 2 CE lh nh Ch i hn toh ee 0 Th li in Sh Se on CE) bs i 


08 so ন: 9 ক ক বলৰ ৪৮ চক 5 + লেল ক জন তত কন ৷ ‘৯ ন 5 লন ন ৰ: 1 নন 75-৪৯ ক কক জত ৯ 4৪ ন "ক জম’ ‘লছ 1৪%" ৯ কঙ চঙ | ক 1% 49৪. এক ৯ পন (1 = জন জত ৷ ৷ এ পি শি 


ce-——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—— 


\ 


~~ 
SN 
bb 


lsc) 


————-———————————————————————————— ——— —— — 


LS 
ত। 


Ed 
Ed 
a 


তার দয়ায় পূর্ণ লাভ করেছেন। যার দয়া সমস্ত কিছুকে বেষ্টন করেছে। আর ' 
2 > 
E 
f 


পূর্ণতার জন্য । 

8) (I 
তহইনা। 

এই সূরাটি এর উপর 


A 


//* তিনি সেই বিজ্ঞ যিনি জ্ঞানের সর্ব পূর্ণ লাভ করেছেন । তিনি এমন দয়াশীল যিনি -, 


Ne a an Cs Ch 2 CE Ce Wi Ch Th Ce 0 Ch Co Ch Ch Ke CC CC 2 Ce SC 1 2 C52 | 5 ন; ন ন ন ন ন ন = ন ন ন ন 


c—————————_—_—_—_———————————————————————————————————————————— — — — — — 


a WW i i WW 


[es £9 SAE) Al] 
LLL DS nA সূরাটি মক্কায় অবতীর্ণ 
DET Ee 50 5 3s A 0 4 ও ৩7 of $) 


পা ঠা 
ILI HO A EBL 


EZ 


১. বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর, ২. তিনি যা সৃষ্টি করেছেন 
তার অনিষ্ট হতে, ৩. আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে 
যায়। ৪. এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে, ৫. 
এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে। 
ব্যাখ্যা: 
(১) অর্থাৎ ( %) তুমি আশ্ৰয় প্ৰাৰ্থনা করে বল ($5) আমি আশ্রয় প্রার্থনা কামনা 
করছি (5 5) এর 

২. (9% ৮ ৮ )ইহা আল্লাহ তা‘আলার সকল সৃষ্টি জীবকে অন্তর্ভুক্ত করে । 
Rd Ef SL TUE CUS DOO 0 
করা । 
৩. অতঃপর তিনি ব্যাপকভাবে উল্লেখ করার পর নির্দিষ্ট করে উল্লেখ করে বলেন 
(5 15) 548 74 ৮5) অৰ্থাৎ রাতের অন্ধকারে অনেক খারাপ আত্মা ও 
ক্ষতিকর বস্তু ছড়িয়ে পড়ে । 
8. (A el BT ৩৮7) অৰ্থাৎ এঁ সমস্ত যাদুকারিণী মহিলাদের 
অকল্যাণ হতে যারা তাদের যাদুর সহযোগিতা নেয় যাদুর গিরাতে ফুক দেওয়ার 
মাধ্যমে । 


Ei Min Sc ii San GA FR fi TOL FO SER UR HS Gn CS TM I MGT TEM GAT HS AEE 


N 
i 


ta on Ta J: tnt oh Inns: dam adhe Konhh-: Bh:- tnhs “Bemth nh _ anh Ton: mh: nth “ome Cons: tah mh: Sonn Kath mth lend Joh: Gam: ond ten: Samm th: Toh Ci: tenn) mh ‘lnm: tent Jenn: Jos: Bh. tnt - Gomes CDs: da Jah Sanh cnn ‘sh © Vom Jie tenth md Mm: tanh nth cn: Bn: eh Cat ‘neh: OF 


{ Mc) 


/€. (<) 45 34 ৮5) হিংসুক এঁ ব্যক্তি যে আবার হতে নিয়ামত চলে ', 


2--------------------------------------- 
Ed in 
“ টহ 

/ 


যাওয়ার পছন্দ করে। তাই সে এ ক্ষেত্রে আশ্রয় চেষ্টা করে। সে জন্য তার 
অকল্যাণ হতে এ কুচক্ৰকে নষ্ট করার জন্য আল্লাহর আশ্রয়ের প্রার্থনার প্রয়োজন 
হয় আর এই হিংসুকের অন্তর্ভুক্ত বদ নজরকারী। কেননা বদ নজর খারাপ অন্তর 
হিংসুক ব্যক্তির থেকেই সংঘটিত হয় । 

সুতরাং এই সূরাটি যাবতীয় অকল্যাণের হতে আশ্রয় প্রার্থনা অন্তর্ভূক্ত করে এবং 
ইহা আগে এমন করে যে, যাদুর প্রকৃত প্রতিরক্ষা রয়েছে। তার ক্ষতির আশংকা 
করা হয় এবং যাদুও যাদুকারী হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা । 


[xe As Al 5 a] 


সূরা নাস LCR CA HEL 
ix 0 EC কা %) 
Nd 


&ে ঠো পঞ্চ BEE HO AI og 


১. বল, ‘আমি আশ্ৰয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, ২. মানুষের অধিপতির, ৩. 
মানুষের প্রকৃত ইলাহর, 8. যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা 
দেয় তার অনিষ্ট হতে, ৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্ডুরে ৬. (এই 
কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে । 


08 Cs. ban. Ss Son. CE” Tn Cs Ch Wh Cb LC. ns. Ten. Cn; Jb CE He. CG int Ae MS Hn: CE CE SE CES, ann CN Ts “eh ‘On. SO ‘Cs on. 0 J ‘W 


acd —~ 


Ed bY 
Ed 


প্রার্থনা করার উপর এই সূরাটি আলোচিত । আর শয়তান হলোই সমস্ত মন্দের 


মূল ৷ যার ফিতনাও খারাপ হলো যে, (১ ঞো ১৪5১ _১ ১2:2) মানুষের 
অন্তরের মাঝে কুমন্ত্রণা দেয়। অতঃপর সে খারাপকে তাদের সোন্দর্য আকারে 
প্রকাশ করে ও ভাল দৃষ্টিতে দেখায়। তাদেরকে সে উৎসাহিত করে তা করার 
জন্য। কল্যাণ হতে তাদেরকে বিমুখ করে ও কল্যাণকে তাদের নিকট অন্য 
চেহরায় প্রকাশ করে। আর এঁ শয়তান সর্বদায় এই নীতি অবলম্বন করে। সে 
মানুষকে কুমন্ত্রণা দেয় অতঃপর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে ও আশ্রয় 
প্রার্থনা করে শয়তান তখন দুরে সরে যায়। সুতরাং বান্দার উচিৎ হবে যে, যে, 
সে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে নিজের ও সকলের জন্য । নিশ্চয় সকল 
সৃষ্টি আল্লাহর প্রতিপালন ও মালিকানার অন্তর্ভুক্ত। এবং আরও আশ্রয় প্রার্থনা 
করবে আল্লাহর প্রভূত্বের যার জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন । 

আর তাদের এই ইবাদত ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করবে না যতক্ষণ তাদের 
থেকে তাদের সেই শব্দের খারাপি প্রতিরোধ করা হবে যে তাদেরকে তাদের 
ইবাদত হতে দুরে রাখে ও বন্ধকতা সৃষ্টি করে এবং সে প্রত্যাশা করে যেম তারা 
তার দলের হয়ে জাহান্নাম বাসি হবে। আর কুমন্ত্রণা যেমন জীনের হতে সংগঠিত 


হয় অনুরুপ মানুষদের থেকে হয় তাই তিনি বলেন (144%) মানুষের 
মধ্য হতে এ্‌ং জ্বীনের মধ্য হতে । 


8 0. bs. Cn, a Cn is, as. > ‘ন, ‘ন ন) ন ন, ন ন ন 5, পন ন ন, +, ‘৩: এ ৯ 2, (৯: ৷ = ভল’ ‘শীল 


/ (১-৬) শয়তান হতে মানুষের প্রতিপালক, মালিক ও তাদের প্রভুর নিকট আশ্রয় 


a 


HE CE TEE Tt EE 
A EASA ele Gli 
ভূমিকা ও তাফসীর পর্বের প্রশ্নপত্র 


(সঠিক উত্তর কোনটি?) 


১. গুরুত্বপূর্ণ পাঠসমূহের বইটির লেখক কে? 
০ আ: আযীয বিন বায ০ মুহা: বিন উসাইমীন ০ হাইসাম বিন সারহান 


২. কেন এই বইটি অধ্যায়ন করবো? 
০ কেননা তা গুরুতৃপূর্ণ ০ কেননা উলামাগণ তার প্রতি গুরুত্ব দেওয়ার ওসিয়ত করেছেন। 


৩. এই মূল বইটি অন্তৰ্ভুক্ত করে 

০ শিষ্টাচার ও চরিত্রকে ০ গুনাহ হতে সতর্ক করনকে 

০ কুরআন ও তাওহীদের সঙ্গে মুসলিম ব্যক্তির অবস্থাকে । 

০ সলাতকে ও অযুকে ০ উপরের সবগুলোই কে । 

8. মুসলিম ব্যক্তি কুরআনের সহী তেলাওয়াত , মুখস্ত ও ব্যাখ্যা শুরু করবে: 

০ সূরা ফালাক দ্বারা ০ সূরা আল ফাতিহার দ্বারা ০ সুরা এখলাসের দ্বারা 

৫. কুরআন অনুধাবন ও আমল করার ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত । (সঠিক-ভুল) 

৬. ছাত্র সর্বপ্রথম তাফসীরের কোন বইটি অধ্যায়ন করবেঃ 

০ ইবনে কাসীর ০ ইবনে সাদী ০ কুরতুবী 

৭. ছাত্র সর্ব প্রথম সংক্ষিপ্ত বই পড়বে দীর্ঘ আলোচনা বইয়ের পূর্বে । (সঠিক - ভুল) 

৮. ছাত্র তাফসীরের বইয়ে সর্ব প্রথম এঁ সমস্ত সূরার অধ্যায়ন শূরু করবে যে গুলো তাকে 
বার বার পড়াতে উৎসাহিত করবে। যেমন সূরা কৃসাস, সূরা মারইয়াম, আল-কাহাফ 
(সঠিক-ভুল) 

৯. যদি দেখে পড়তে ছাত্রের সমস্যা জয় তাহলে অডিও তাফসীর পড়তে পারে। যেমন: 
তাফসীর ইবনে সাদীর অডিও প্রশ্থাম। (সঠিক-ভুল) 

১০. যারা কুরআন পড়ে কিন্তু অনুধাবন করেন তাদের হতে রাসূল স. সতর্ক করেছেন। 
(সঠিক-ভুল) 


— _—— (AI — — 


ASSL Gye ale Lil 


১১. সূরাটির এই নাম করণ করা হয়েছে এই জন্য যে, তাহা প্রাচীর দ্বারা ঘেরাও যাতে 
কোন কিছু প্রবেশ করতে পারবে না ও বের হতেও পারবে না। (সঠিক-ভুল) 


১৩. সূরা আল ফাতিহার নাম সমূহের মধ্যে 
০ উম্মুল কুরআন ০ সা'বু মাসানী ০ রুকয়াহ ০ সলাত ০ উপরের সবগুলোই । 


১৪. তেলাওয়াত শুরুর পূর্বে ... পড়া ওয়াজেব। অথচ আমরা ইবাদতের কাজে রয়েছি 
পাপের কাজে নয়। তার করণ কি? 


১৬. শয়তানকে বিতাড়িত নাম করণ করা হয়েছে: 

০ কেননা সে আল্লাহর রহমত হতে বিতারিড়ত ০ কেননা তাকে অগ্নীকাণ্ড দ্বারা রজম করা 
হয় ০ কেননা সে আমদ সন্তানকে সন্দেহ ও ঘায়েশ দ্বারা নিক্ষিপ্ত করে। ০ উপরের 
সবগুলোই । 

১৭. আল্লাহ: 

০ যার বন্দেগী করা হয় মহাব্বত ও মহাত্যের সঙ্গে । ০ আল্লাহ ব্যতীত কাউরি এই নাম 
রাখা হয় না। ০ সমস্ত নাম সমূহের মূল । ০ বলা হয় উহা আল্লাহর সর্বোত্তম নাম। ০ তার 
মধ্যে আলীফ ও লাম বর্ণটি আহ্বানের সময় উহ্য করা হয় না। ০ উপরের সবগুলোই । 


— —— [eI 


mmm m+ | SE so co | 
১৮. আল্লাহর নাম রহমান ও রহীম এর মধ্যে পার্থক্য কি? 


১৯. সৃষ্টি জীবের ক্ষেত্রে আল্লাহর লালন-পালন দুই প্রকার উহা কি কি? 
০ ব্যাপক ও নির্দিষ্ট ০ সর্ব সাধারণ ও নির্দিষ্ট । 


২০. নবীদের অধিকাংশ দুআ এই শব্দ দ্বারা: 
০ আল্লাহুম্মা ০ আর রব 


২১. ০ কিয়ামত দিবস ০ যে দিন বান্দাদেরকে নিজ আমলের প্রতিদান দেওয়া হবে। ০ 
উপরের সবগুলোই । 


RS cents বান্দার সবচেয়ে উপকারী দেওয়া (সঠিক- ভুল) 


২৩. দ্বীন শব্দটি ব্যবহারিত হয়: 
০ প্রতিদানের ক্ষেত্রে ০ আমলের ক্ষেত্রে ০ কখনো প্রতিদানের ক্ষেত্রে আর কখনো 
আমলের ক্ষেত্রে । (সঠিক- ভুল) 


২৪. কেন আয়াতটি (4-544) আমরা আপনারই ইবাদত করি বহুবচনে এসেছে? 


২৫. ইবাদত হলোঃ 

০ প্রত্যেক এঁ প্রকাশ্য ও অপ্রকাশ্য কথা ও আমলকে যা আল্লাহ ভালবাসেন ও পছন্দ 
করেন। ০ আদেশ পাঠান ও নিষেধ বর্ষনের মাধ্যমে আল্লাহর জন্য নমনীয় হওয়া মহাব্বত 
ও মহাত্যের সঙ্গে । 

০ কখনো এই অর্থে ব্যবহারিত হয় আমার কখনো এঁ অর্থে ব্যবহারিত হয় । 


EE TY 
a 


যার প্রথম ও সর্বমহত হলো: ১ 4) ১4৯ 1 Sl NY) al) Y ol leh 
অর্থাৎ- আল্লাহ ব্যতীত সত্যিকারার্থে কোন উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মামদ 
(সাল্লাল্লাহু আলাইহিস ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল এর সাক্ষ্য প্রদান করা । 
4 3| 4!) 3 এর অর্থ (ব্যাখ্যা সহকারে) 
এ 3) 4!) 3 এর অর্থ: (এ! ১) এ বাক্যাংশ টুকু আল্লাহ ব্যতীত যার ইবাদত 
করা হয় সবকিছুকে নাকচ কারী এবং (| |) এ বাক্যাংশটুকু যাবতীয় ইবাদত 
একমাত্র আল্লাহ তা'আলার জন্য সাব্যস্ত কারী, যার কোন অংশিদার নেই । 
| | 4!) এর শর্তসমূহ: আটটি 
১. এ এ। এ! 3 সম্পৰ্কে বিদ্যার্জন করা, যার বিপরীত অজ্ঞতা ৷ ২. দৃঢ়বিশ্বাস 
যার বিপরীত ধারণা বা সন্দেহ ৩. নিষ্ঠাবান হওয়া, যার বিপরীত হলো শিরক 
8. সত্য বলা যার বিপরীত মিথ্যা বলা । ৫. ভালবাসা যার বিপরীত ঘৃণা করা । 
৬. আনুগত্য করা, যার বিপরীত হলো পরিত্যাগ করা । ৭. গ্রহণ করা, যার 
বিপরীত খ্যান করা৷ ৮. আল্লাহ ব্যতীত সকল বাতিল মা‘বুদকে অস্বীকার করা । 
শর্তগুলো নিম্নোক্ত (কবিতার) দুটি পঙক্তিতে একত্রিত করা হয়েছে। 


[EE Ye FEA (CAE ECS EE Mio; LN nile 
CALS AN as EULA 


সে সাথে “নিশ্চয় মুহাম্মাদ (স) আল্লাহর রাসূল” এই সাক্ষ্যদানের বর্ণনা । আর 
এই কালিমার দাবি হলো তিনি যা সংবাদ প্রদান করেছেন তা বিশ্বাস করা এবং 
যা নির্দেশ দিয়েছেন তা মেনে চলা । আর যা থেকে নিষেধ করেছেন এবং 
হুশিয়ারি করেছেন তা বর্জন করা । এবং একমাত্র শরীয়ত সিদ্ধ পন্থায় আল্লাহর 
ইবাদত করা । অতঃপর ছাত্রদের জন্য ইসলামের পীচটি রুকুনের অবশিষ্টগুলো 
বর্ণনা করা হবে। আর তা হলো সলাত, যাকাত, রমজানের রোজা এবং যার 
সাধ্য রয়েছে তার জন্য বায়তৃল্লাহিল হারামে গিয়ে হজ্জ করা । 


{ Mc) 


| | 4!) 3 কালিমার 
কুকন সমূহ । 


(8 NY) aly) (4) Y) ci 


২. ইছবাত: সকল ইবাদত আল্লাহর ১. নাফী: আল্লাহ ছাড়া অন্য যা 
জন্য সাব্যস্ত করা (অর্থাৎ আল্লাহর || কিছুর ইবাদত করা হয় তা অস্বিকার 
প্রতি বিশ্বাস করা) করা । অর্থাৎ তাগুতের কুফরী করা । 


Labi Bl tl LAE ik 
লিমাতুল ইখলাছের আছে দুই রুকুন ৷ নাফী ও ইছবাত দ’টিই মুখস্ত রাখুন । 


4 3) 4!| Y এর শর্ত সমূহের উপর ব্যাখ্যা 
4 3} 4!) 3 এৱ শর্ত সমুহ চাবির দাতের ন্যায় । তাই | 3} 41] Y কালিমা হলো 
জান্নাতের চাবি । আর চাবি দাত ছাড়া তালা খুলতে পারেনা । তাই এই অনুযায়ী কিতাব 
ও সুন্নাতে বর্ণিত যে ব্যাক্তি এ 3] 41] Y বলবে তার জন্য এমন এমন পুরস্কার ইত্যাদি 
যেসব বর্ণিত হয়েছে সে ক্ষেত্রে অবশ্যই এই শর্তসমূহ বাস্তাবয়নের সওয়াব অর্জন 
আবশ্যক । আর সেই শর্তগুলি ৮ টি: 
১. জ্ঞান: তথা | | 4!) 3 এর অর্থ সম্পর্কে জ্ঞান থাকা । এর এর বিপরীত হলো এর 
অর্থ সম্পর্কে অজ্ঞ থাকা । সুতরাং যে এর অর্থ সম্পর্কে অজ্ঞ থাকবে সে এর দ্বারা উপকৃত 
হবেনা । আর এ জন্যই যে ইসলামে প্রবেশ করতে চাই তার জন্য এর অর্থ জানা আবশ্যক ৷ 
রাসুলুল্লাহ (স) বলেন “যে ব্যাক্তি এা জেনে মারা গেল যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন 
মাবুদ নেই সে ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবে” । (মুসলিম) 
২. দৃড় বিশ্বাস: তথা ১০০% খাটি বিশ্বাস । যদি তাগুতের কুফরীর ব্যাপরে ১% 
সন্দেহও করে অথবা দ্বিধাদ্বন্দে থাকে তাহলে সে তাওহীদপস্থী নয়। আর যদি সে সমস্ত 
ইয়াহুদি খৃষ্টানদের কাছে মুহাম্মাদ (স) এর দাওয়াত পৌছেছে তাদের কুফরীর ব্যাপারে 
সন্দেহ করে তাহলেও সে তাওহীদপন্থী নয়। রাসূল (স) বলেন: “আমি সাক্ষ দিচ্ছি যে 
আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই এবং নিশ্চয় আমি (তথা মুহাম্মদ) আল্লাহর 
রাসূল” যে কোন বান্দা দ্বিধাহীন চিত্তে এ দুটি কালিমা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত 
করলেই জান্নাতে প্রবেশ করবে” - (মুসলিম) 


৩. একাগ্রতা: সুতরাং যে ব্যাক্তি লৌকিকতার জন্য বলবে অথবা বড় শির্ক করবে, 
যেমন যে ব্যাক্তি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, তাহলে এই কালিমা তার 
উপকারে আসবেনা নবী (স) বলেন আমার শাফায়াতে মানুষদের মধ্যে সবচেয়ে 
ধন্য এঁ ব্যক্তি যে অন্তর থেকে বা মন থেকে একাগ্রচিত্তে বলে যে, আল্লাহ ছাড়া 
সত্যিকার কোন উপাস্য নেই । 
8. সততা: সুতরাং যে ব্যাক্তি মিথ্যাবাদী হয়ে এই কালিমা উচ্চারণ করে যেমনড় 
মুনাফিক, তাহলেও এই কালিমা তার উপকারে আসবেনা নবী (স) বলেন: “যে 
কোন ব্যাক্তি সচ্ছ অন্তরে এই সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য 
নেই এবং মুহাম্মাদ (স) তার বান্দাহ ও রাসূল তাহলে আল্লাহ তাকে জাহান্নামের 
উপর হারাম করে দিবেন । (বুখারী, মুসলিম) 
৫. ভালোবাসা: সুতরায় সে শুধু আল্লাহকেই ভালোবাসিবে। আল্লাহর সাথে অন্য 
কাউকে নয়। এবং আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদের সকলকেই 
ভালোবাসবে । আর ভালোবাসার বিপরীত হলো ঘৃণা । আর এজন্যই এটা ইসলাম 
বিনষ্টের কারণ সমূহের অন্যতাম। তাই যে ব্যাক্তি রাসূল (স) এর আনিত কোন 
বিষয়কে ঘৃণা করবে যদিও সে তা আমল করে তবুল সে কাফের হয়ে যাবে। 
আল্লাহ তাআলা বলেন: অর্থাৎ মানুষদের মধ্যে কতিপয় মানুষ আল্লাহকে ছাড়া 
আরো অনেক শরীক গ্রহণ করে এবং তাদেরকে আল্লাহর ভালোবাসার মতোই 
ভালোবাসে । 
৬. আনুগত্য স্বীকার করাঃ অর্থাৎ এই কালিমা অনুযায়ী আমল আবশ্যক । সুতরাং 
যে ব্যাক্তি এ অনুযায়ী আমল করেনা এই কালিমা তার উপকারে আসবেনা ৷ আল্লাহ 
তাআলা বলেন: “তোমার রবের শপথ! কখোনই তারা ঈমানদার হতে পারবে না 
যতক্ষণ পর্যন্ত না তারা তাদের মাঝে বিবাদমান বিষয়ে তোমার বিচার গ্রহণ করে 
এবং তুমি যে ফায়সালা দাও সে বিষয়ে তাদের অন্তরে কোন সংশয় না থাকে, এবং 
(এক্ষেত্রে) আত্বসমর্পণ করে” । 
৭. গ্রহণ করা: সুতরাং (শরীয়তের) কোন কথা, কর্ম অথবা বিশ্বাসকে প্রত্যাখান 
করবে না। আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয় তারা ছিল এমন যে, যখন তাদেরকে 
বলা হতো যে, আল্লাহ ছাড়া সত্যিকার কোন উপাস্য নেই তখন তারা অহংকার 
করতো এবং তারা বলতো যে, আমরা কি একজন পাগল কবির কথার জন্য 
৮. অস্বীকার: তথা আল্লাহ ছাড়া অন্য যা কিছুর ইবাদত করা হয় তার ইবাদত 
বাতিল । আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের হকদার নয় । 

বি:দ্র: কালিমাতুল ইখলাছের ক্ষেত্রে অবশ্যই কথা, 

কর্ম ও বিশ্বাস (তিনটিই) আবশ্যক । 


———————————————————_——|| EE BS | 


স্বভাবগত ভালোবাসা । এটি এটি কেবল আল্লাহ তাআলার জন্য 
জায়েজ বা বৈধ । তবে শর্ত হচ্ছে এটি ভালোবাসা । এটি ওয়াজিব বা 
যেন আল্লাহ তাআলার ভালোবাসার আবশ্যক । বরং এটি ঈমানের শক্ত 
উৰ্দ্ধে না হয়। যেমন সন্তান এবং স্ত্রীকে | | ভিত্তি। এর এটি কর্ম, কর্তা, স্থান- 
ভালোবাসা । রাসুল (স) বলেন: 

তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত 

ঈমানদার হতে পারবেনা যতক্ষণ না 

আমি তার কাছে তার সন্তান এবং 

তারা জন্মদাতা এবং সকল মানুষের 

চেয়ে প্রিয় না হই । 


কেননা প্রভূত্বের ও উপাস্যের এবং 
স্রষ্টার নাম-গুণের কিছুই তার নেই । 


dlc) 


৩. বিশেষ বৈশিষ্ট্য পূর্ণ 
(দাসতৃ): এটি রাসূলগণের 
দাসতৃ। যেমন আল্লাহর 
বাণী, অর্থ: “তিনি তো 
ছিলেন পরম কৃতজ্ঞ 
বান্দা ৷” সূরা আল ইসরা- 
৩। এ দাসতৃকে বিশেষ 
বৈশিষ্টের কারণে রাসল 
গণের দিকে সম্পৃক্ত করা 
হয়েছে। কেননা কোন 
ব্যক্তি এই দাসতেে 
রাসূলদের সমকক্ষ্য নয় 


(দাসতৃ): এটি হচ্ছে 
প্রভৃত্বের দাসতৃ করা। 
এটি প্রত্যেক সূ ষ্টির পতি 
বাধ্যতা মূলক। যেমন 
আল্লাহর বাণী, অর্থ: 
আসমানসমূহে ও যমীনে 
এমন কেউ নেই, যে 
দয়ময়ের কাছে বান্দারূপে 
উপস্ত্ হবে না।” সুরা 
মারীয়াম-৯৩ 

আর 

কাফেরেরাও। 


মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম । হাশেম 
সমন্রান্ত কুরাইশ বংশ হতে আর কুরাইশ হচ্ছে আরব গোষ্ঠি 
এবং আরব হচ্ছে ইবরাহীম খলীলুল্লাহ (আ.) এর পুত্র নাবী 
ইসমাঈল (আ.) এর বংশধর । 


তিনি ‘আমুল ফীলে (হাতি যুদ্ধের বছর) মাক্কা নগরিতে রাবীউল 
আওয়াল মাসে জন্ম গহণ করেন । তিনি ৬৩ বছর জীবনযাপন করেন। 
তন্মধ্যে ৪০ বছর নবুওয়াত প্রাপ্তির পূর্বে আর ২৩ বছর নাবী ও রাসূল 
জীবনী তিনি ছিলেন একজন ইয়াতিম কেননা তাঁর পিতা তার জন্মের 
পূর্বেই মৃত্যু বরণ করেন । তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের 
তত্বাবধানে ছিলেন। তার দাদার মৃত্যুর পর তার দেখা-শুনার 


দায়িতব গ্রহণ করেন তীর চাচা আবু তালিব । 


{ dcx) 


তিনি মানব ও জ্বিন জাতির নিকট প্রেরিত । সুতরাং যাদের নিকট 
তীর দাওয়াত পৌঁছার পরও তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই 
তারা বড় কুফরী করল চাই সে যেই হোক । 


তিনি দাওয়াত বা আহ্বান করতেন তাওহীদ, উত্তম চরিত্র ও 
সৎ কর্মের দিকে এবং বারণ করতেন শিরক, নিকৃষ্টচরিত্র ও 
অসৎ কর্ম হতে । 


তাঁকে মাঙ্কা হতে বায়তুল মাকদাস পর্যন্ত নিয়ে যাওয়া হয় অতঃপর 
তাঁকে সপ্ত আকাশে উঠিয়ে নেওয়া হয় এবং আল্লাহ তাঁর সাথে 
করেন। 


তিনি মাক্কা হতে মাদীনায় হিজরত করেন। তিনি সেখানেই মৃত্যু 
বরণ করেন। তাঁকে উম্মু মু‘মিনীন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) এর 
গৃহে দাফন করা হয়। 


আল্লাহ তা‘আলা তাঁর মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তিনি 
পরিপূণ ভাবে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং এ দ্বীনের 
ভিতর কোন কিছু সংযোজন করা কারো জন্য সম্ভব নয়। তিনি 
আমানত আদায় করেছেন, উম্মাতকে নসিহত করেছেন ও আল্লাহ্‌ 
তাআলার রাহে সকল প্রকার প্রচেষ্টা ও জিহাদকে প্রকৃতভাবে 
বাস্তবায়ন করেছেন। সুতরাং এই দ্বীনের ভিতর কোন কিছু 
সংযোজন করা কারো জন্য সম্ভব নয় । 


oT etles fe 


ফাতেমা ৷ তাঁরা সকলেই রাসূল (স.) এর জীবদ্দশায় মৃত্যু 
বরণ করেন তবে ফাতেমা (রাষি.) তাঁর মৃত্যুর ছয় মাস পর মারা 
যান। আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হোন 


১. খাদীজা (রাযি.), ২. আয়েশা (রাষি.), ৩. সাওদাহ (রাযি.), ৪. 
হাফসা (রাষি.), ৫. যায়নাব আল হেলালিইয়াহ (রাযি.), ৬. উম্মু 
সালমা (রাযি.), ৭. যায়নাব বিনতে জাহাশ (রাষি.), ৮. 
জুওয়াইরিয়্যাহ বিনতুল হারেছ (রাযি.), ৯. সাফিয়া বিনতে হুয়াই 
(রাষি.), ১০. উম্মু হাবিবাহ রামলাহ (রাযি.), ১১. রায়হানাহ 
বিনতে যায়েদ (রাষি.), ১২. মায়মূনাহ বিনতুল হারেছ (রাযি.) ৷ 


তার মা আমীনাহ্‌ বিনতে ওহ্ব, তার চাচা আবু লাহাবের দাসী 
ছুওয়াইব, বনু সাদ গোত্রের হালীমা বিনতে আবি জুয়াইব। 


সূরা আলাকের প্রথম পীচ আয়াত । 
SNE OSE HY ALB) Bll Om dl cd i 


OEIC LO HE ACIS BHO Ls 
(হে মোহাম্মদ), তুমি পড়ো, (পড়ো) তোমার মালিকের নামে, যিনি ৷ অবর্তির্ণ অহী 
সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবাধা রক্ত থেকে, 
তুমি পড়ো এবং (জেনে রাখো) তোমার মালিক বড়োই মেহেরবান, 
তিনি (মানুষকে কলম দ্বারাই (জ্ঞান-বিজ্ঞান) শিখিয়েছেন, তিনি 
মানুষকে (এমন সবকিছু) শিখিয়েছেন যা (তিনি না শেখালে) সে 
কখনো জানতে পারতোনা। 


পুরুষদের মধ্য থেকে আবু বকর (র) সর্বপ্রথম । নারীদের মধ্য | তীর উপর 
থেকে খাদিজা বিনতে খুওয়াইলিদ (র)। বালকদের মধ্য থেকে | প্রাথমিক 


আলী আবি তালিব (র)। আযাদকৃত দাসদের মধ্য থেকে জায়দ | পর্যায়ে ঈমান 
ইবনু হারিছা (র) ৷ দাসদের মধ্য থেকে বিলাল ইবনু রাবাহ (র) 


{ Acs) 


তিনি চারটি উমরা করেছেন প্রত্যেকটি যুল-কৃদ মাসে । আর একটি 
মাত্র হজ্জ করেছেন দশম হিজরিতে যাকে বিদায় হজ্জ বলা হয় । 


xing ff oS fe bE GL IA) ols OB 
RE PRES Ey :d ile 

আল্লাহ তাআলা বলেন: “নিশ্চয় আপনি মহত চরিত্রের অধিকারী” । 

আর আয়েশা (র) বলেন: “কুরআন ই ছিল তার চরিত্র” । 


ইবনুল কায়্যিম (র) বলেছেন: “যেহেত্বে বান্দার উপর জগতের 
সাফল্য নবী (স) মতাদর্শের সাথে সম্পৃক্ত, সেহেতু প্রত্যেক যে 
ব্যাক্তি নিজ আত্মার কল্যাণ চাই এবং তার মুক্তি ও সাফল্য 
ভালোবাসে তার জন্য আবশ্যক হলো নবী (স) এর আদর্শ, 
জীবনআচার, এবং কৃতকর্ম সম্প্কর্কে অবহিত হওয়া এতটুকু 
পরিমাণ যার মাধ্যমে সে তার সম্পর্কে অজ্ঞদের গণ্ডি থেকে বের 
হবে। এবং তার অনুসারী, অনুচরণ ও দলের ব্যাক্তিদের 
অন্তর্ভুক্ত হবে। আর এ ব্যাপারে মানুষ কেউ অন্প জ্ঞান সম্পন্ন 
কেউ বেশি জ্ঞান সম্পন্ন, কেউ বঞ্চিত মর্যাদা আল্লাহর হাতে 
তিনি যাকে ইচ্ছা তা দান করেন । আর আল্লাহ বড় অনুগ্রহশীল । 


{AE 
- js 


ERMAN 


তৃতীয় পাঠ 


১১ 5) (ঈমানের রুকণ সমূহ) 
১. আল্লাহর প্রতি বিশ্বাস । ২. তার ফেরেসতাদের প্রতি । ৩. তার কিতাবসমূহের 
প্রতি । ৪. তার রাসূলের প্রতি । ৫. শেষ দিবসের প্রতি । ৬. আল্লাহ তাআলার 
পক্ষ থেকে নির্ধারিত ভাগ্যের ভালো মন্দের প্রতি । 


U২)৷ = ঈমানের শারয়ী সংজ্ঞা 


ial 
ll, 15) 


2277 22 


Sl —ঁ) 


EEE EI A ES | BE 


১. তাওহীদ বিষয়ক অধ্যয়ন বিশেষ করে আল্লাহর নাম সমূহ ও গুণসমূহের 
বিষয়ে । 

২. আনুগত্য বৃদ্ধি 

৩. পাপ পরিত্যাগ 

8. সৃষ্টিজীব সমূহ নিয়ে গবেষণা । 


ঈমান কমতির কারণসমূহ: 


১. তাওহীদ বিষয়ক অধ্যয়ন বর্জন ৷ বিশেষ করে আল্লাহর নাম ও গুণসমূহের 


ক্ষেত্রে ৷ 
২. আনুগত্য বর্জন । 

৩. গুণাহ করা । 

8. সৃষ্টি জীবসমূহ নিয়ে গবেষণা না করা । 


{ cs) 


272 oA 

eo le fl) 
তার পিতা-মাতা র রব! As 
তাকে হয়তোবা £ 2,21 
ইহুদী বানায় (2 
অথবা খৃষ্টান 


বানায় অথবা 
অগ্নিপূজক বানায় । 


— ——— — — ————| EAC aol CA |= 
দ্বিতীয় রুকন: ফেরেস্তাদের প্রতি বিশ্বাস 


ফেরেন্তাগণ হলো এক অদৃশ্য জগৎ, যাদেরকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। আর 
তীরা আল্লাহর আনুগত্য করে এবং তার অবাধ্যতা করেনা । তাদের আত্মা রয়েছে। 


যেমন আল্লাহ বলেন (225) তথা পবিত্র আত্মা। এবং তাদের শরীর রয়েছে। 
যেমন আল্লাহ বলেন: (৮ 54৮ IEEE KAILA) তিনি 
দুই, তিন, চার ডানা বিশিষ্ট ফেরেস্তাদের বার্তাবাহক হিসেবে প্রেরণ কারী । এবং তাদের 


বিবেক ও অন্তর রয়েছে। যেমন আল্লাহ বলেন: (3% 96 50 982 95 62 $2) 
প্রতিপালক কি বল্লেন?” আমরা তাদের প্রতি বিশ্বাস করি। এবং বিশ্বাস করি তাদের 


নামসমূহ যা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, যেমন, জিবরীল, মীকায়ীল ও 
ইসরাফীল । এবং (বিশ্বাস করি) তাদের গুনসমূহ যেমন আল্লাহ বলেন: 645,453) 


Z 
Le3id d Brodd 28S 


(5253053055474 আল্লাহ তাদেরকে যা নির্দেশ করেন তারা তা অমান্য করেনা, 
এবং তাদেরকে যা নির্দেশ করা হয় তারা তাই করেন” এবং (বিশ্বাস করি) তাদের 
কর্মসমূহে। ফেরেস্তাদের মধ্য থেকে যাদের সম্পর্কে সংবাদ দেয়া হয়েছে তাদের 
কতকজন। *তাদের মধ্যে রয়েছে আটজন আরশবহণকারী ফেরেন্তা। *অহীর 
বার্তাবাহক হিসেবে নিযুক্ত জীবরীল। * সৃষ্টির দায়িত্বে নিযুক্ত মীকায়ীল। তাদের 
সকলের প্রতি আমরা বিশ্বাস করি, এবং তাদের সম্পর্কে অস্পষ্ট ভাবে ব্যাখ্যা 
বিশ্লেষণসহ যে সংবাদ এসেছে তার প্রতিও বিশ্বাস করি। 


তৃতীয় রুকন: কিতাবসমুহের প্রতি বিশ্বাস 


আমাদের প্রতি আবশ্যক এই যে বিশ্বাস স্থাপন করা যে, তা (তথা কিতাব সমূহ) প্রকৃত 
অর্থেই আল্লাহর বাণী, রূপকার্থে নয়। এবং সেসব অবতীর্ণ, সৃষ্টি নয়। এবং নিশ্চয় 
আল্লাহ প্রত্যেক রাসূলের সাথেই কিতাব অবতীর্ণ করেছেন। আমরা এসবের প্রতি বিশ্বাস 
করি। এবং এসবের নাম, অন্তর্নিহিত সংবাদ, এবং বিধানবলীর প্রতি চাই তা অস্পষ্ট 
হোক অথবা বিশ্লেষণসহ হোক যতক্ষণ না (কোন কিছু) রহিত (বলে প্রমাণিত) হয় । 


এবং বিশ্বাস করি যে, কুরআন হলো তার পূর্বেকার কিতাবসমূহের রহিতকারী। আর 
সেসব কিতাবগুলো হলো: ১. তাওরাত ২. ইঞ্জীল ৩. জাবুর ৪. ইবরাহীম ও মুসা 
(আঁ) এর সঠীফাতসমত । 


{Ac} 


চতুৰ্থ রুকন: রাসূলদের প্রতি বিশ্বাস । 


আমাদের প্রতি আবশ্যক এই বিশ্বাস স্থাপন করা যে, তারা হলেন মানুষ, 
পালনকর্তার কোন বৈশিষ্ট্য তাদের জন্য সাব্যস্ত নয়। আর তারা হলেন 
উপাসক, উপাস্য নয়। আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন, তাদের প্রতি অহী 
করেছেন এবং বিভিন্ন নিদর্শন দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। আর 
দিয়েছেন এবং তাদের প্রতি অর্পিত বিষয় পৌছিয়ে দিয়েছেন আর আল্লাহর 
পথে যথাযথভাবে লড়াই করেছেন । 

আমরা তাদের প্রতি বিশ্বাস করি এবং তাদের নামসমূহ গুণাবলী এবং তাদের 
সম্পর্কিত সংবাদের প্রতি যা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। চাই তা অস্পষ্ট 
ভাবে হোক অথবা বিশ্লেষণ সহ হোক। আর নবীদের প্রথম হলেন আদামর(আ) 
আর প্রথম রাসূল হলেন নুহ (আ) । নবী ও রাসূলদের সর্বশেষ হলেন মুহাম্মাদ 
(স)। আর নিশ্চয় মুহাম্মাদ (স) এর শরীয়ত এর মাধ্যমে পূর্ববর্তী সকল শরীয়ত 
রহিত । এবং রাসূলদের মাঝে অতি দৃড়পদ হলেন পাচজন, যাদের বর্ণনা (শুরা) 
ও (আহযাব) এই দুটি সুরাতে এসেছে। আর তারা হলেন: ১. মুহাম্মাদ (স) ২. 
নুহ (আ) ৩. ইবরাহীম (আ) ৪. মুসা (আ) ৫. ঈসা (অ) 


এ বিশ্বাস নবী (স) এর সংবাদ অনুযায়ী মৃত্য পরবর্তী সংগঠিত সকল বিষয়ের 
প্রতি বিশ্বাসকে শামিল করে। যেমন:- 

কবরের পরীক্ষা, শিঙায় ফুৎকার, কবর থেকে মানুষের উত্থান, (নেকী ও পাপ 
মাপের) মানদন্ড, আমলনামা, পুলসিরাত, হাউজ, শাফায়াত, জান্নাত, জাহান্নাম ও 


অদৃশ্য বিষয়সমূহ ৷ 


{ cs) 


5s oA LAY oll oS 
ষষ্ঠ রুকন: ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস 
আর এর চারটি স্তর রয়েছে; যা একজন কবি তার একটি কথায় একত্রিত 
করেছেন। 
GEIS ASAE, ds Nis ele 
১. জ্ঞান ও ২. লিখন মোদের প্রভুর 
আর হলো তার মনের ৩. পণ; 
এবং তাহার 8৪. সৃষ্টি যাহা তিনিই করেন সুগঠন। 


রাখা যে, আল্লাহ 
যা চান তাই হয় । 
আর যাচাননা তা 
হয় না। আর 
বান্দারও ইচ্ছা 
রয়েছে তবে তা 
আল্লাহর 
ইচ্ছাধীন ৷ 
$42 %% ) বলেন): || যেমন:- আল্লাহ 
আল্লাহর ইচ্ছা 


এবং যা তাদের 
(SLEUTH ছাড়া তোমরা পশ্চাতে রয়েছে 


কোন ইচ্ছা করতে 
পারনা” 


{ al sdcx J) 
£15 ০5১৩) চতুৰ্থ পাঠ 


Ap ALES a 5A ALCS 
তাওহীদ ও শিরকের প্রকারভেদ 
cll ail ins | Bohs Bs 
তাওহীদুর রুবুবিয়্যাহ এর পরিচয়: তা হলো একথা বিশ্বাস করা যে, 
নিশ্চয় আল্লা হ তা'আলা সকল কিছ সৃষ্টি কর্তা। তিনিই সবকিছুর 
পরিবর্তনকারী, এক্ষেত্রে তর কোন অংশিদার নেই । (আল্লাহর সকল কার্যা 


দির ক্ষেত্রে আল্লাহর এককতৃব ঘোষণা করা। অর্থাৎ সৃষ্টি, রাজতৃ ও 
পরিচালনার ক্ষেত্রে আল্লাহর একতৃ ঘোষণা করা) । 


তাঙওহীদুল উলুূহিয়্যাহ এর পরিচয়: তা হলো একথা বিশ্বাস করা যে, 
নিশ্চয় আল্লাহ তা‘আলা একমাত্র সত্য ‘মাবুদ । ইবাদতে তাঁর কোন অংশিদার 
নেই । এটিই হলো 4 ]! 4] ] এর অর্থ । কেননা 4 J! 4! ] এর অর্থ: 
আল্লাহ তা‘আলা ব্যতীত সত্য কোন ‘মাবুদ নেই । 

সুতরাং সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ 
হওয়া ওয়াজিব বা আবশ্যক । যেমন: সলাত ও রোযা ইত্যাদি। এগুলোর 
কোনটিই আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা জায়েয নেই । অর্থাৎ ইবাদতের 
ক্ষেত্রে আল্লাহর একতৃ ঘোষণা করাই হলো তাঙহীদুল উলুহিয়্যাহ ৷ 
তাওহীদুল আসমা ওয়াস সিফাত: কুরআন ও হাদীসে বর্ণিত আল্লাহর নাম 
ও সিফাতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেগুলোকে একমাত্র আল্লাহর 
জন্য সাব্যস্ত করা কোন ধরণের পরিবর্তন, বিনষ্টকরণ, পদ্ধতি বর্ণনা ও দৃষ্টান্ত 
প্রদান ব্যতীত ৷ ( আল্লাহ তাআলা নিজেকে যে সকল নামে ও গুণে তার কিতাবে 
বা তীর রাসূলের মাধ্যমে গুণান্নিত করেছেন সেক্ষেত্রে তার একতৃ ঘোষণা করা) । 
আর তা হচ্ছে, আল্লাহ তাআলা যা নিজের জন্য সাব্যস্ত করেছেন তা তার জন্য 
সাব্যস্ত করা এবং আল্লাহ তা'আলা যা দূরীভূত করেছেন তদূরীভূত করা কোন 
ধরণের পরিবর্তন, বিনষ্টকরণ, পদ্ধতি বর্ণনা ও দৃষ্টান্ত প্রদান ব্যতীত ৷ 


আল্লাহ তাআলা বলেন, 
TE 
LC oo 
অর্থ:“বলুন, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয় (১) আল্যা হ হচ্ছেন সামাদ (তিনি কারো 
মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী); (২) তিনি কাউণে জন্ম দেননি এবং 
তাঁকেও জন্য দেওয়া হয়নি (৩) এবং তাঁর সমতুল্য কেউই নেই (৪) ৷” (সূরা 
ইখলাস: ১-৪) আল্লাহ আরো বলেন, .( Le 2155: অৰ্থ 


কোন কিছুই তার সদৃশ নয়, তিনিই সর্বশ্বোতা, সর্বদ্রোষ্টা। (সূরা আশ-শুরা-১১) 
কোনো কোনো আলেম তাওহীদকে দু'ভাগে বিভক্ত করেছেন। তারা তাওহীদুল 
আসমা ওয়াস সিফতকে তাওহীদুর রুবুবিয়্যাহ এর অন্তর্ভুক্ত করেছেন। এতে 
কোন বৈপরীত্য নেই । কেননা উভয় প্রকারেই উদ্দেশ্য স্পষ্ট । 


4556 aval \ ALL ud 


CE dn 220 x be sl ৰ 
শিরকে খফী বা র র শিরকে আকবার বা 
গোপনীয় শিরক বড় শিরক 
বড় শির্কের পরিচয়: ৰ | ন 
AE ELT AVE UROL ALL 
যেমন আল্লাহ বলেছেন, ( 6% 1564 45 £551%% 95) অর্থ:“আর যদি 
তারা শির্ক করত তবে তাঁদের কৃত কর্ম নিষ্ফল হত ৷ (সূরা আল আন‘আম-৮৮) 
আল্লাহ তাআলা আরো বলেন, 92 8 52 1 AS IESE KL) 


(S234 491 35 2H LLL TT 24 অৰ্থ:“মুশরিক্রা 
যখন নিজেরাই নিজেদের কুফুরী স্থ কার করে তখন তারা আল্লাহর মাসজিদসমূহের 
আবাদ করবে---এমন হতে পারে না। তারা এমন যাদের সব কাজই নষ্ট হয়েছে 
এবং তারা আগুনেই স্থ য়ীভাবে অবস্থ ন করবে” (সুরা আত তবাওবাহ-১৭) 


CO {eoneA} 


যে ব্যক্তি বড় শির্ক অবস্থায় মারা যাবে তাকে কখনই ক্ষমা করা হবে না। 
তার উপর জান্নাত হারাম । যেমন আল্লাহ তাআলা বলেছেন, 


আল্লাহ তা'আলা আরে বলেন, SL BS SPU TS OC EC Sy ) 


(£5 অর্থ: “নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। 
এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন৷” (সূরা আন-নিসা-৪৮) 


আল্লাহ তা'আলা আরো বলেন, AUG LALA GS IE HLL ES AS) 


(25 52 2% <5 3 অৰ্থ: “নিশ্চয় কেউ আল্লাহর সাথে শরীক করলে 
আল্যা হ তার জন্য জানম ত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে 
জাহান্ম ম। আর যালেমদের জন্য কোন সাহায্যকারী নেই৷” (সুরা আল-মায়েদাহ-৭) 


যা কুরআন ও সুন্নাহর দলীল দ্বারা সাব্যস্ত ও শিরক নামে পরিচিত ৷ কিন্তু তা বড় শিরকের 
অন্তর্ভুক্ত নয়। যেমন: কিছু কিছু আমলের ক্ষেত্রে লৌকিকতা, আল্যা হ ব্যতীত অন্যের 
নামে শপথ করা বা একথা বলা যে, আল্লাহ এবং অমুক ব্যক্তি যা ইচ্ছা করেন ইত্যাদি । 
প্রমাণ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্গা ম) এর বাণী, ০ | ৮ ৩5২) 
KEG OR die 08 oS এ অৰ্থ: “আমি তোমাদের ব্যাপারে যা সর্বা ধিক 
ভয় করি তা হলো ছোট শিরক । অতঃপর তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি 
বললেন: তা হলো লৌকিকতা ৷” রাসূল (স.) আরো বলেন, | 698 568 5 ১) 
«| 3 অৰ্থ:" “যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন কি নামে শপথ করল, সে অবশ্যই 
শিরক করল ।” তিনি (স.) বলেন, CE : eA SLES 1% 
KEDE ELE ES 2 £.& অর্থ:“তোমরা একথা বলিও না যে, আল্মা হ এবং অমুক ব্যক্তি যা 
ইচ্ছা করেন । বরং তোমরা বল:আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন অতঃপর অমুক ব্যক্তি যা 
হচ্ছা করে৷” (আবুদাউদ) এ ধরণের শিরক দ্বীন থেকে বের করে দেয় না এবং জাহান্ম মে 
চিরস্থয়িতিকে আবশ্যক করে না । কিন্তু তা আবশ্যকীয় পরিপূর্ণ তাওহীদের পরিপন্থ । 


| EBS = 


তা হলো গোপন শিরক । এর প্রমাণ হলো রাসূল (স.) এর বাণী 
16 TUS crall Ca edie BLE Lil fh Lay Sl Yl 
CUE la OL Sk Ladi) LYN O08 dl TAD LG ck 
A RIM 5 ba 3 WW ALS 
অর্থ: “আমি কি তোমাদেরকে এ বিষয় সম্পর্কে অবহিত করব না যা 
তোমাদের ব্যাপারে আমার নিকট দাজ্জালের চেয়েও ভয়ংকর? তারা 
বললেন: হ্যা- হে আল্লাহ রাসূল (স.) তিনি উত্তরে বললেন: তা হলো 
গোপন শিরক । একজন ব্যক্তি সলাত আদায়ের জন্য দণ্ডায়মান হয় অতঃপর 
সে তার প্রতি মানুষের দৃষ্টিপাত দেখে তার সলাতকে সুশোভিত করে৷” 


শিরককে শুধু দু'ভাগে বিভক্ত করা যায়: 


যথা- বড় শিরক ও ছোট শিরক । আর গোপন শিরক উভয় শিরককে 
অন্তর্ভুক্ত করে নেয়। সুতরাং গোপন শিরক বড় শিরকে পরিণত হবে। 
যেমন: মুনাফিকদের শিরক । কেননা তারা তাদের বাতিল আকীদাহসমূহকে 
গোপন করে রাখে আর আত্ম ভয়ের কারণে তারা ইসলামকে মানুষের 
সামনে প্রকাশ করে। এবং গোপন শিরকও ছোট শিরকে পরিণত 
হবে। যেমন: লৌকিকতা ৷ যেমনটি পূর্ববর্তী হাদীস গুলো থেকে উপলদ্ধি 
হ্য়। 


ৰ 4 
: দ্বীন থেকে বের করে দেয় না। 
না কিন্তু নির্দিষ্ট আমল নষ্ট 
করে দেয় । 

জাহান্নামী নয় । 

. ছোট শিরক তার জান ও মাল 
ছিনিয়ে নিতে বৈধতা দেয় না। 
. এটি যে ছোট শিরক এ 
ব্যাপারে দলীল থাকা । 

. আল্লাহ যাকে মাধ্যম করেননি 
তাকে মাধ্যম মনে করা । 

. প্রত্যেক এ সকল পাপ যা বড় 
শিরকে পৌছার মাধ্যম তাই 
ছোট শিরক । 

. যে সকল পাপের ব্যাপারে 
শরীয়ত বলেছে যে, এটি 
শিরক বা কুফরীকিত্তু তা 
নির্দিষ্ট জানা যাচ্ছে না তহলে 
(সেক্ষেত্রে মূলনীতি হলো): 
এটি ছোট শিরক (যা দ্বীন 
থেকে বের করে দেয় না) 
যতক্ষণ না এ বড় শিরক 
হওয়ার প্রমাণ পাওয়া যায়। 


বড় SY dl 


{ese} 


HSN oN) 8 Al cm Bod 
বড় শির্ক ও ছোট শির্কের পার্থক্য 


দ্বীন থেকে বের করে দেয় । 


RE OE SH 


দেয়। 


. বড় শির্ক কারী চিরস্থায়ী 


জাহান্নামী 


তার জান ও মাল নেওয়া বৈধ 
করে দেয় । 


. এটি যে বড় শির্ক এ ব্যাপারে 


দলীল থাকবে । 


: ব্যাক্তির এই বিশ্বাস থাকা যে 


এই বিশ্বের মাঝে কারণের 
গোপন হস্তক্ষেপ রয়েছে। 


. যে ব্যাক্তি বড় শিরক অবস্থায় 


মারা যাবে তাকে ক্ষমা করা 
হবে না। 


. যদি তা থেকে সে তওবা করে 


তাহলে আল্লাহ তার তাওবা 


কবুল করতেন তবে দুটি 
জায়গায় নয়। 


. পশ্চিম দিক থেকে যখন 


সূর্যোদয়ের সময় । 
মৃত্যু মুমূৰ্ষ অবস্থায় ৷ 


{ lll dl <) Fi 


৩০২১ ইহসানের পরিচয়: 
EN AE B15 EG AT BB B15 BEE Gh 5 Bf AG cA EBSD, 
আপনি আল্লাহর ইবাদত এমনভাবে করবেন যেন আপনি তাঁকে দেখছেন, আপনি 
যদি তাঁকে দেখতে না পান তাহলে মনে করেন যে, নিশ্চয় তিনি আপনাকে দেখছেন 


‘43 se 
২. পর্যবেক্ষণের ইবাদত । তা হচ্ছে, 
ভয়-ভীতির ও (শাস্তি থেকে) পলায়নের 
জন্য ইবাদত । যার বাহিরে কোন 
মুসলিম নেই । 


‘sill se 
১. চাক্ষুষ ইবাদত ৷ তা হচ্ছে, আল্লাহর 
নিকট যা রয়েছে তা প্রাপ্তির আশায় 
আকাঙ্খা, ভালবাসা ও আগ্রহের সাথে 
ইবাদত করা । আর এটা হলো নবী ও 
রাসূলদের ইবাদত যেমন রাসূল (স) 
বলেন: “আমি কি কৃতজ্ঞ বান্দা হবো 
না?” সুতরাং এই ইবাদতের কারণ 
হলো আল্লাহ ভীতির সাথে আল্লাহর 
কাছে যা রয়েছে তার প্রতি আগ্রহ 
ভালোবাসা ও অতি আকাঙ্খা । 


El Ea EB) Ee 
ণy 


৮. 


5. 


. দ্বীনের স্তর কয়টি? 


ক.৩টি খ.২টি গ.৫টি 


. ইসলামের রুকন কয়টি? 


ক. ৫টি খ. ৬টি গ. ৭টি 


. ইসলাম ঈমানের চেয়ে উচু স্তর 


ক. সঠিক খ. ভুল 


. কালিমা তয়্যিবার রুকন কয়টি? 


ক. ৭টি খ.৮টি গ. ২টি 


. কালিমা তায়্যিবার শর্ত কয়টি? 


ক. ৮টি খ. ৭টি গ.৫টি 


. কালিমা তয়্যিবার একটি শর্ত (জ্ঞান) তার অর্থ 


ক. একটি বিষয়কে তার প্রকৃতরূপে জানা খ. আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ 
নেই । 


কাছে দ্বীনের দাওয়াত পৌছেচে অথচ তারা ঈমান আনেনি তবে তার বিধান কি হবে? 


ক. তাহলে সে বড় কুফরী করল খ. বিশ্বাস যদি সন্দেহের চেয়ে বড় হয় তাহলে সে 
কুফরি করল না। 

কালিমা তয়্যিবার একটি শর্ত কবুল তথা গ্রহণ করা এর দ্বারা উদ্দেশ্য 

ক. কথা খ.কর্ম গ.বিশ্বাস ঘ. উল্লেখিত সবগুলো 

কালিমা তয়্যিবার ক্ষেত্রে লৌকিকতা, দানের ক্ষেত্রে লৌকিকতার মতো ছোট শিরক । 
ক. সঠিক খ. ভুল 


১০.যে ব্যাক্তি অন্তরে বিশ্বাস করা ছাড়াই কালিমা তায়্যিবা জবানে উচ্চারণ করে সে 


ব্যাক্তি হলো-- 
ক. তাওহীদ পন্থী খ. মুসলিম তবে মুমিন নয় গ. দূর্বল ঈমানদার 


১১. যদি কেউ নবীকে আল্লাহর মতো সমান ভালোবাসে তবে 


ক. বড় কুফরী করলো খ. ছোট কুফরী করলো গ. বড় গুণাহ করলো 


— ui — — 


El EE a x) 
১২. ভালোবাসা কতো প্রকার? 
ক.চার খ. তিন গ. দুই 
১৩. আল্লাহর জন্য ভালোবাসা কর্ম, কর্মী, সময়, স্থান সকল কিছুতেই হতে পারে 
ক. সঠিক খ. ভুল 
১৪.আল্লাহর সমান কাউকে ভালোবাসা 
ক. ছোট শিরক খ. আবশ্যক গ. বড় শিরক 
১৫.আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা 
ক. বৈধ খ. আবশ্যক গ. বড় শিরক 
১৬. ইবাদতের প্রকার কয়টি? 
ক. দুইটি খ. তিনটি গ. চারটি 
১৭.সকল সৃষ্টি এমন কি কাফেররা পর্যন্ত জবরদস্তিমূলক দাসত্বের অর্থে আল্লাহর দাস 
ক. সঠিক খ. ভুল 
১৮.যদি কোন ব্যাক্তি কালিমা তায়্যিবা বলে সকল আমল ছেড়ে দেয়, সলাত ও পড়লনা 
এবং অন্য কোন ইবাদতও করলনা তাহলে সে কালিমা তার 
ক. উপকারে আসবে খ. উপকারে আসবেনা 
১৯. (4154০) 5 :০২:০) অৰ্থ এমন বান্দা যার ইবাদত করা যায়না, এমন রাসূল যাকে মিথ্যা 
বলা যায়না 
ক. সঠিক খ. ভুল 
২০.তিনি যা আদেশ করেন সে ক্ষেত্রে তার আনুগত্য করা এবং যে সংবাদ প্রদান করেন 
তা সত্যায়ন করা এটা ( 1,১ 5:৯৮ ১৭২০ ০) এর 
ক. অর্থ খ.দাবি 
২১.যে ব্যাক্তি নবী (স) এ জন্য রবের কোন বৈশিষ্ট সাব্যস্ত করলো সে যেন তাকে বান্দা 
হিসেবে সাক্ষাতই দেয়নি। 
ক. সঠিক খ. ভুল 
২২.নবীর জন্য সবচেয়ে বড় গুণ হলো তিনি 
ক. আল্লাহর রাসূল খ. তার বান্দাহ ও রাসূল গ. সর্বশেষ নবী । 
২৩.যে ব্যাক্তি ইসলামের মধ্যে ভালো কাজ মনে করে কোন নতুন কিছু আবিস্কার করলো 
সে যেন এ ধারণা করলো যে মুহাম্মাদ (স) তার রিসালাতের খিয়ানত করেছেন। 
দিলাম । সুতরাং সেদিন যা দ্বীনের অন্তর্ভুক্ত ছিলনা আজও তা দ্বীনের অন্তর্ভুক্ত হতে 
পারেনা কথাটি কার? 
ক. ইবনে তায়মিয়্যার খ. ইমাম মালেকের গ. ইবনে বাযের. 


= — =u — 


El EE a x) 


২৪.নবী (স) কোন নবীর বংশধর? 
ক. ইসহাকের খ. ইসমাইলের 

২৫.শুন্যস্থান পূরণ কর 
নবী (স) জন্মগ্রহণ করেছেন ------- সালে === শহরে এবং তার বয়স মোট -- 
---- বছর । এর মধ্যে ------- বছর নবুয়াত দান করা হয়েছে ------ মাধ্যমে এবং 
রিসালাত দান করা হয়েছে ------ মাধ্যমে । 


২৬.তাকে প্রেরণ করা হয়েছে 
ক. তার জাতির প্রতি খ. মানুষের কাছে গ. মানুষ ও জ্বীনদের কাছে। 
২৭.মেরাজ হলো তার মক্কা তেকে বায়তুল মুকাদ্দাস ভ্রমণ 
ক. সঠিক খ. ভুল 
২৮.নবী (স) হিজরত করেছেন কোন দিকে? 
ক. তায়েফে খ. হাবশায় গ. মদীনায় খ. উল্লেখিত সবখানেই । 
২৯.নবী (স) এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কয়টি? 
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি ৬. পাচটি 
৩০.রাসূলের সন্তানাদির সংখ্যা কত? 
ক.তিন খ.চার গ. সাত 
৩১.নবী (স) বিদায় হজ্জ করেছেন এটা প্রমাণ করে যে ইতিপূর্বে তিনি আরও হজ্জ 
করেছেন 
ক. সঠিক খ. ভুল 
৩২.রাসূলের জীবন চরিত্র অধ্যয়ন করা 
ক. আবশ্যক খ. উত্তম গ. বৈধ 


ক. ছয়টি খ. পাচটি গ. চারটি 
৩৫.আল্লাহর প্রতি বিশ্বাস আরো কতিপয় বিষয়ের প্রতি বিশ্বাসকে আবশ্যক করে। তার 
সংখ্যা কতটি? 
ক.চার খ.তিন গ. দুই 
৩৬.আল্লাহর অস্তিত্ব চেনার ব্যাপারে মৌলিক দলিল কয়টি? 
ক. চারটি খ. অসংখ্য 


= — —— (AI — 


Es lc x) 
৩৭..মীকায়ীল হলেন বৃষ্টির জন্য নিযুক্ত ফেরেস্তা 
ক. সঠিক খ. ভুল 


৩৮.আদম সন্তানের অন্তর রয়েছে ফেরেস্তাদের নেই 
ক. সঠিক খ. ভূল 


৩৯.আমরা যেসব কিতাবের নাম জানি সেসবের সংখ্যা কত? 
ক. ছয় খ. চার গ. সাত ঘ. অনেক 


৪০.আল্লাহ প্রত্যেক নবীর উপর কিতাব অবতীর্ণ করেছেন 
ক. সঠিক খ. ভুল 


8১.সর্বপ্রথম রাসূল হলেন আদম (আ) 
ক. সঠিক খ. ভুল 

৪২.মুহাম্মাদ (স) রাসূল, তিনি নবী নন 
ক. সঠিক খ. ভুল 


৪৩.রাসূলদের মধ্যে দৃড় চিত্তের অধিকারীদের সংখ্যা কত? 
ক. পাচ খ. চার গ. অনেক 


88.আখিরাতের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর থেকে নিয়ে মানুষের কবর থেকে উত্থান পর্যন্ত 
ক. সঠিক খ. ভুল 


8৫.ভাগ্যের প্রতি বিশ্বাসের বিভিন্ন স্তর রয়েছে। তার সংখ্যা কত? 
ক. চার খ. পাচ গ. তিন 


৪৬.কোন জিনিস সংগঠিত হওয়ার পূর্বেই আল্লাহ জানেন কি? 
ক. হ্যা খ.না 


৪৭.মানুষ যা করে আল্লাহ কি তা সব জানেন? 
ক. হ্যা খ.না। 


= — (el — 


৪৮.মানুষ যা করে আল্লাহ কি তা সব লেখে রেখেছেন? 
ক.হ্যা খ.না 


8৪৯.বান্দার স্বতন্ত্র ইচ্ছাশক্তি রয়েছে সে যা ইচ্ছা তাই করতে পারে? 
ক. সঠিক খ. ভুল 


৫০.বান্দার কর্মসমূহ আল্লাহর সৃষ্টি? 
ক. হ্যা খ. না 


৫১. তাওহীদ কত প্রকার? 
ক. দুই খ. তিন গ. এ ব্যাপারে কোন বিরোধ নেই । 


৫২.বড় শির্ক ও ছোট শির্ক এর মাঝে ৫ টি পার্থক্য নির্ণয় কর 
ক. 


ঘ্. 
ঙ্‌. 
৫৩.বড় শিরক ও ছোট শিরকের প্রত্যেকটি থেকে পাঁচটি উদাহরণ পেশ কর । 
৫৪.বিশ্বাসগত নেফাকী ছোট শিরক, যা ইসলাম থেকে বহিস্কারকারী নয় 
ক. সঠিক খ. ভুল 


৫৫.ইহসানের রুকন-? 
ক. একটি খ. দুইটি ৷ 


lll dl ob) FE 


সলাতের শর্তসমূহ 5১:৭ ১,১ 
১. মুসলিম হওয়া । ২. জ্ঞান সম্পন্ন হওয়া । ৩. ভাল-মন্দের পার্থক্যকারী 
হওয়া ৷ ৪. সাময়িক অপবিত্ৰতা দূর করা । ৫. অপবিত্র বস্তু পরিস্কার করা । 
৬. গোপনাঙ্গ আবৃত করা। ৭. সলাতের সময় হওয়া । ৮. কিবলা মূখি 


হওয়া ৷ ৯. নয়ত করা 


১) :05। ১ ১%4। প্রথম: মুসলিম হওয়া: 
এর বিপরীত হলো কুফরী ৷ সুতরাং যে ব্যক্তি আল্লাহকে গালি দেয় বা যেকোন 
ধরণের ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য সম্পাদন করে তাহলে ত্বাওবা না 
করা পর্যন্ত তার সলাত গ্রহণ করা যাবে না। 


ll 5 ১ ১% দ্বিতীয়: জ্ঞান সম্পন্ন হওয়া 
এর বিপরীত হলো পাগল আর মাতাল 


|: ১১% তৃতীয়: পাৰ্থক্যকারী হওয়া: 
(এখানে প্রাপ্ত বয়স্ক হওয়া উদ্দেশ্য নয়। বরং তার অর্থ হলো জিনিসের পা 
করা। অর্থাৎ সে প্রশ্ন ও উত্তর উভয়টি তে পারবে। এ ক্ষেত্রে বয়সের 
সীমাবদ্ধতা নেই । কিন্তু সাধারণত সাত বছর বয়সে পার্থক্য করতে পারে৷) 
ছাট বাচ্চার সলাত কখন সঠিক হবে? যখন সে বিভিন্ন জিনিসের মাঝে পার্থক্য 
নির্ণয় করতে পারবে অর্থাৎ প্রশ্ন ও উত্তর বুঝতে পারবে এবং পানি ও আগুনের 
মাঝে পার্থক্য বুঝতে পারবে । নচেৎ সলাত সহীহ হবে না। 


{ml ol ob ) EE 


El AS) lb yl 


চতুৰ্থ: অপবিত্রতা দূর করা 


:৯০১। -১২৷ ছোট অপবিত্ৰতা :>3। -১২৷৷ বড় অপবিত্ৰতা 


যা অযুর মাধ্যমে দূর করা হয়। যা গোসলের মাধ্যমে দূর করা হয়। 


ila 411): ১ ১54। পঞ্চম: অপবিত্ৰ বস্তু পরিস্কার করা: 
(শরীর হতে, সলাতের জায়গা হতে বা কাপড় হতে কেউ যদি অপবিত্র অবস্থায় 
সলাত আদায় করে অথচ সে অপবিত্র বস্তু সম্পর্কে অবহিত, তা দূর করতে সক্ষম 
বা তা তার স্বরণে রয়েছে তাহলে তার সলাত বাতিল । 


যেমন ছেলে শিশুর পেশাব যে 
খাবার খায় না (অর্থাৎ শুধু 
মায়ের দুধ খায়) । এ ক্ষেত্রে তা 
পেশাবের স্থানে শুধু পানি ছিটা 
দিলেই যথেষ্ট, ধৌত করার 
প্রয়োজন নাই । অনুরূপভাবে 
বীর্য, মুযি,ওয়াদী বা মানী 
এগুলো ছোট অপবিত্রের 
অন্তর্ভুক্ত । কেননা তা পবিত্র । 
তবে রাসূল (স.) বির্যের উপর 
পানি ছিটিয়ে দিতেন যখন বির্য 
শুকিয়ে যেত তাহলে তিনি নখ 
দিয়ে উঠিয়ে ফেলতেন। 


{ lll dl ob) EE 


1,20 ০৬০১ কিছু অপবিত্র বস্তু 
মানুষের পেশাব-পায়খানা, যে সকল প্রাণীর গোস্ত ভক্ষণ করা বৈধ নয় তার 
পেশাব ও গোবর সমস্ত হিংস্র প্রাণী অপবিত্র । তবে তন্ুধ্যে কিছু প্রাণীকে পৃথক 
করা হয়েছে যার থেকে দুরে থাকা কষ্টকর । যেমন-বিড়াল, কচ্ছপ ও গাধা 
প্রবাহিত রক্ত যা প্রাণী যবেহ করার পর প্রবাহিত হয় দণন (গোপনাঙ্গ) পথ দিয়ে 
নির্গত রক্ত সমস্ত মৃত প্রাণী তবে মৃত মানব, মাছ ও ফড়িং ব্যতীত ৷ 


5154!) $০ :০৯এ5| ১ ১4 সষ্ঠ: গোপনাঙ্গ আবৃত করা 
:5১৬ ৩ ১৭৷১ (আবৃতের দিক দিয়ে) গোপনাঙ্গ তিন প্রকার 


২. যা ঢাকা অতি 
আবশ্যক । অধিক 
আবৃত গোপনাঙ্গ । তা 


{ lll dl ob) FE 


59) 0555: ০১] ৮ ১১৷৷ সপ্তম: সলাতের সময় হওয়া 
সলাতের সময় হওয়ার পূর্বে এবং সলাতের সময় শেষ হওয়ার পর সলাত আদায় 
করা শুদ্ধ হবে না। তবে বিশেষ কারণ স্বাপেক্ষে যদি অন্য আরেকটির সাথে 
একত্রে আদায় করা হয় তবে তা ভিন্ন কথা ৷ যদি ইচ্ছাকৃত ভাবে সলাতকে বিলম্ব 
করে তাহলে সে গুণাহগার হবে। 


451) J55l :Al। ০ ১%।। অষ্টমঃ কৃবিলা মুখি হওয়া 
তবে সফররত অবস্থায় নফল সলাতে তার বাহন বা বিমান যেদিকে থাকনা কেন 
সে সলাত আদায় করতে পারবে। এবং যদি কিবলামুখী হতে সক্ষম না হয় এবং 
সেদিক হলে শত্রুর ভয় থাকে তাহলেও কিবলমুখী না হলে সমস্যা নাই । 


i%। ৷ ১ ১5 নবমঃ নিয়ত করা- 
নিয়তের স্থান হলো অন্তর ৷ মুখে উচ্চারণ করে নিয়ত বিদ’'আত । আর যদি নিয়তটা 


সলাতের কিছু সময় পূর্বে করে অথবা সলাতের সময় শুরু হওয়া মাত্রই করে তবে 
তার সলাত শুদ্ধ হবে। 


‘45৫4 195 বিশেষ সতৰ্কিকরণ: 

১. শর্ত ছেড়ে দেয়ার ক্ষেত্রে, অজ্ঞতা, ভূলে যাওয়া, সেচ্ছায় এ সব কিছু গ্রহণ 
করা হবেনা । তবে যদি কোন ব্যাক্তি অজ্ঞতাবশত অথবা ভুলে তার উপর 
অপবিত্র কিছু থাকা অবস্থায় সলাত আদায় করে তবে তার সলাত শুদ্ধ হবে। 
কেননা এই শর্তটি হলো বর্জনের শর্ত, কর্মের শর্ত নয় । 

২. শর্তসমূহ ইবাদতের বঞিভূ্ত এবং তা ইবাদতের পূর্বে আসের। আর এই 
শর্তসমূহ ইবাদতের শেষ পর্যন্ত বিদ্যমান থাকা আবশ্যক ৷ 


{Ac} 


ell 3 সপ্তম পাঠঃ 


5১০! 04') সলাতের রুকনসমূহ 


সলাতের রুকনসমূহঃ: ১৪ টি যথা- 

১. সক্ষমতা অনুযায়ী দন্ডায়মান হওয়া: ইহা ফরজ সলাতের ক্ষেত্রে । দাড়াতে 
অক্ষম এমন ব্যক্তিদের জন্য দন্ডায়মান হওয়া জরুরী নয়। কেননা এমতাবস্থায় 
দাড়ালে সলাতের বিনম্রভাব নষ্ট হয়ে যাবে। যদি সে দাড়াতে কিছ সক্ষম হয় 
তাহলে সে দাড়াবে । বসে নফল সলাত আদায় করা জায়েয আছে কিন্তু সে দাড়ানো 
ব্যক্তির অর্ধেক সওয়াব পাবে, আর যদি পার্শ্বদেশে ভর করে সলাত আদায় করে 
তাহলে সে বসা ব্যক্তির অর্ধেক সওয়াব পাবে। 

২. তাকবীরে তাহরীমা বলা: অর্থাৎ আল্লাহু আকবার বলা । এছাড়া অন্য শব্দ বলা 
বৈধ নয়। 

৩. সুরা ফাতিহা পাঠ করাঃ প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহার আয়াত, হারকাত, 
শব্দসমূহ ও অক্ষরসমূহ ধারাবাহিকভাবে পূর্ণতার সাথে পড়া চায় তা উচ্চ স্বরে 
কেরাতের সলাত হোক বা নিম্ন স্বরের কেরাতের সলাত হোক । যখন সে ইমামকে 
রুকু অবস্থ য় পাবে তখন তার উপর সূরা ফাতিহা পড়তে হবে না। 

8. রুকু করা । 

৫. রুকুর পর সোজা হয়ে দাড়ানো । 

৬. সাতটি অঙ্গের উপর ভর করে সাজদাহ দেওয়া: (কপাল, নাক, দুই হাতের 
তালু, দুই হাটু ও দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ ৷) 

৭. সাজদাহ থেকে উঠা । 

৮. দুই সাজদার মাঝে বৈঠক করা । 

৯. সকল কার্যাদির ক্ষেত্রে ধীরস্থতা অবলম্বন করা: প্রত্যেক রুকনে আবশ্যকীয় 
দু‘আ পড়ার মাধ্যমে ধীরস্থতা অবলম্বন হয়ে থাকে। 

১০. রুকন সমূহে ধারাবাহিকতা ঠিক রাখা । 

১১. শেষে তাশাহ্‌হুদ পাঠ করা । ১২. শেষ তাশাহ্‌হুদে বৈঠক করা । 

১৩. রাসূল (স.) এর পঁত দরদ পাঠ করাঃ দরূদে ইবরাহীম পড়া । 

১৪. দুদিকে সালাম ফিরানো। 


{ncn ) 


নফল সলাতের ক্ষেত্রে: 
আছে কিন্তু সে দাড়ানো ব্যক্তির অর্ধেক 
সওয়াব পাবে, আর যদি পার্ম্বদেশে ভর 
করে সলাত আদায় করে তাহলে সে বসা 
ব্যক্তির অর্ধেক সওয়াব পাবে। 


ফরজ সলাতের ক্ষেত্রে : 
ইহা ফরজ সলাতের ক্ষেত্রে । দাড়াতে 
অক্ষম এমন ব্যক্তিদের জন্য দন্ডায়মান 
হওয়া জরুরী নয়। কেননা 
এমতাবস্থায় দাড়ালে সলাতের বিনস্রভাব 
নষ্ট হয়ে যাবে। যদি সে দাড়াতে কিছ 
সক্ষম হয় তাহলে সে দাড়াবে । 


দ্বিতীয় রুকন: 
তাকবীরে তাহরীমা বলা: অর্থাৎ আল্লাহু আকবার বলা এছাড়া অন্য শব্দ বলা বৈধ নয়। 


তৃতীয় রুকন: 


শব্দসমূহ ও অক্ষরসমূহ ধারাবাহিকভাবে পূর্ণতার সাথে পড়া চায় তা উচ্চ স্বরে 
কেরাতের সলাত হোক বা নিন স্বরের কেরাতের সলাত হোক । যখন সে ইমামকে 
রুকু অবস্থ য় পাবে তখন তার উপর সূরা ফাতিহা পড়তে হবে না। 


— | A dl Eo = 


নবম রুকন: 
সকল কার্যাদির ক্ষেত্রে ধীরস্থতা অবলম্বন করা: প্রত্যেক রুকনে আবশ্যকীয় দুআ 
পড়ার মাধ্যমে ধীরস্থতা অবলম্বন হয়ে থাকে । 


£৫4 4355 বিশেষ সতৰ্কিকরণ: 
রুকনসমূহ ইবাদতের অন্তর্ভুক্ত বিষয় । অজ্ঞতাবশত ভুলে এবং ইচ্ছাকৃতভাবে 
রুকন ত্যাগ করা গ্রহণযোগ্য নয়। রুকনসমূহ ত্যাগ ভুলের সাজদাহ দিতে বাধ্য 


করেনা বরং ব্যাক্তিকে উপস্থিত সলাতকে পুনরায় পড়তে নির্দেশ করা হবে। আর 
এই সময়ের সলাতের পূর্বে যেসব সলাত পড়েছে এবং কতিপয় রুকন ছেড়ে 
দিয়েছে তবে এক্ষেত্রে তার উজর গ্রহণ করা হবে। কেননা নবী (স) ভুল 
পদ্ধতিতে সলাত আদায়কারী এক ব্যাক্তিকে সকল সলাতের পুনরাবৃত্তি করতে 
নির্দেশ করেননি । তাকে শুধু মাত্র উপস্থিত সলাতকে পুনরায় পড়তে বলেছেন, 
অথচ সে তাতে ধীর স্থিরতা ত্যাগ করেছে। আর তা হলো রুকুন। আল্লাহ অধিক 
জানেন । 


{ xcs) 
‘ 


লালা 
অষ্টম পাঠ 


5১৭ ২1:55 সলাতের ওয়াজিবসমূহ 


সলাতের ওয়াজিবসমূহ ৮টি: 

১. তাকবীরে তাহরীমা ছাড়া সকল তাকবীর বলা । 

২. $54 ১! 5 == (সামিআল্লাহু লিমান হামিদাহ) বলা ইমাম ও একক 
ব্যক্তি সকলের জন্য ৷ 

৩. সকলের জন্য এ৷ এ; & (রব্বানা ওয়ালাকার হামদ) বলা । 

8. রুকুতে =| 64) 0: (সুবহানা রব্বিইয়াল আযীম) বলা । 

৫. সাজদাহতে ০১ &£9 এ (সুবহানা রব্বিইয়াল আলা) বলা । ৬. 
দুই সাজদার মাঝে ৫! | =) (রব্বিগফিরলি) বলা । 

৭. প্রথম তাশাহহুদে পাঠ করা । 

৮. প্রথম তাশাহহুদে বৈঠক করা । 


:4* 45 গুরুত্বপূর্ণ সতকীকরণ:ঃ 
রুকুতে =৬০৷ $5 ৪০ (সুবহানা রব্বিইয়াল আধীম) এই শব্দে বলা 
আবশ্যক অতঃপর আরো যা বর্ণিত হয়েছে তা বৃদ্ধি করতে পারবে। এমনিভাবে 
সিজদায় FY (সুবহানা রব্বিইয়াল আলা) এই শব্দে অতঃপর আরো 
যা বর্ণিত হয়েছে তা বদ্ধি করতে পারবে । 


১4%) 55 তাশাহ্‌হুদের বর্ণনা: তা হচ্ছে- 


A655 dl i255 ্ OM SURG SLD dh Siz 


Fd 
af 


EE LET J IN 0 Il od Dl dls 5 CIE ASL 


উচ্চারণ: আত্তাহিয়্যা-তু লিল্লাহি ওয়াস্‌ সালাওয়াতু ওযা ডহিছাড আল্লা 
EE 
ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহীন, আশ্হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ্হাদু আন্না 
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু । 

অর্থ: মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ইবাদত আল্লাহর জন্য । হে নাবী! আপনার উপর 
শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক । আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের 
উপরও শাস্তি অবতীর্ণ হোক । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর 
SELL eo আল্লাহর বান্দা ও রাসূল । 
ETUC STN করবে। 


Er Ee EE Ty EE EOE TET EIE 
NEP ONT EEE NE OE EOE pe 
VEE EEE OE io MOF ME Ey EE 
উচ্চারণ: আল্লা-হুম্মা মম a মুহাম্মাদ, কামা- 
সল্লাইতা ‘আলা-ইবৃ-রাহীমা ওয়া*আলা-আ-লি ইবৃ্-রাহীমা ইন্নাকা হামীদুম্‌ মাজীদ । 


আল্লা-হুম্মা বারিক ‘আলা-মুহাম্মাদিও ওয়া‘আলা-আ-লি মুহাম্মাদিন কামা বারাকতা 
‘আলা-ইব্রাহীমা ওয়া*আলা-আ-লি ইব্-রাহীমা ইন্নাকা হামীদুম্‌ মাজীদ ৷ 


(Soc) 


অর্থ: হে আল্লাহ! তুমি মুহম্মদ প্রন ও তীর পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ 
কর । যেভাবে ইবরাহীম = ও তার পরিবারবর্গের উপর শান্তি বর্ষণ করেছিলে। 
নিশ্চয়ই তুমি অতি প্রশংসিত মহিমান্বিত । হে আল্লাহ! তুমি মুহাম্মদ গুণ্ঃ তীর 
পরিবারবর্গের উপর বরকত দান কর, যেভাবে ইবরাহীম = ও তার 
পরিবারবর্গের বরকত দান করেছিলে । 


অতঃপর সে শেষ তাশাহ্‌হুদে আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি হতে, 
কবরের শাস্তি হতে, জীবন-মৃত্যুর ফিতনা হতে ও দাজ্জালের ফিতনা হতে 
আশ্রয় করবে। তারপর সে কিছু এচ্ছিক দুআ নির্বাচন করে পড়বে । তবে 
এক্ষেত্রে দু‘আ মা’সূরা তথা হাদীসে বর্ণিত গুরুত্বপূর্ণ । যেমন: 


Ie SSG BSE IS; FE seh 
উচ্চারণ: “আল্প-হম্মা আইনী আ'লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা' 


অর্থ: হে আল্লাহ! তোমাকে স্মরণ করার জন্য, তোমার শুকরিয়া আদায় করার 
জন্য এবং তোমার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য কর । 


54 IEG STIL SHAM IAS Y 5S US ois LE YY 
C2953 SST Sy 55 Iss 
উচ্চারণ: আল্লা-হম্মা ইন্নী যালামতু নাফসী যুল্মান কাছীরাও ওয়ালা- ইয়াগ্‌ 
ইন্নাকা আন্তাল গফুরুর্‌ রহীম । 
অর্থ: হে আল্লাহ! আমি নিজের উপর অধিক অত্যাচার করেছি, তুমি ছাড়া পাপ 
সমূহ ক্ষমা করার আর কেউ নেই অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এবং 
আমার উপর রহমত বর্ষণ কর । নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়াবান। 
অতঃপর প্রথম তাশাহ্‌হুদে যোহর, আসর, মাগরিব ও ‘ইশার সলাতে 
তাশাহহুদ পড়া র পর তৃতীয় রাক‘আতের জন্য দাড়াবে । তবে যদি সে এই 
বৈঠকে রাসূল (স.) এর প্রতিও দরূদ পাঠ করে তাহলে (তার জন্য”) এ 
ব্যাপরে হাদীসের ব্যাপৃত বর্ণনার আলোকে এটাই উত্তম। তারপর সে তৃতীয় 
রাক‘আতের জন্য দাড়াবে । 


{ 3 ono <) Hi 
| | (০১3 দশম পাঠ 


S| 


EE te A 


5 al SEAL LG 
। ow ; Sl Al 5 OE 09 io SY 


8 3 sls ou EC NT Ral 380 bs aS 
উচ্চারণ: আল্লাহুম্মা বা“*ইদ বাইনী ওয়াবাইনা খাতা-ইয়া-ইয়া কামা বা'আদতা 
বাইনাল মাশরিক্‌ ওয়ালমাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনী মিনাল খাতা-ইয়া-ইয়া 
কামা ইউনাক্কাস সাওবুল আবইয়াযু মিনাদ্‌দানাস্‌, আল্লাহুম্মাগ্‌সিল খাতা-ইয়া- 
ইয়া বিলমায়ি ওয়াস্সালজি ওয়াল্বারাদ । 
অর্থ: হে আল্লাহ! তুমি আমার ও আমার পাপ সমূহের মধ্যে দূরতৃ সৃষ্টি করে দাও, 
যেমন তুমি দূরতৃ সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে । হে আল্লাহ! আমাকে আমার 
পাপসমূহ হতে পরিচ্ছন্ন কর, যেমন ময়লা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা 
হয়। হে আল্লাহ! আমার পাপ সমুহকে পানি, Lr TUE GG SO 


5445 5 Hed 505 5 Buse 3 HM ois 
উচ্চারণ: সুবৃহা-নাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসৃমুকা ওয়া 
তায়ালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা । 
অর্থ: হে আল্লাহ! আমি প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম 
মঙ্গলময় হউক, তোমার নাম সুউচ্চ হউক । তুমি ব্যতীত কোন মাবুদ নেই । 
২. দাঁড়ানো অবস্থায় রুকুর আগে ও পরে ডান হাতের তালু বাম হাতের 
উপর রেখে বুকের উপর রাখা । 
৩. হাতের আঙ্গুল গুলো একত্রিত অবস্থায় কাঁধ বা কান বরাবর প্রসারিত করে দু'হাত 
প্রথম তাশাহ্‌হুদের পর তৃতীয় রাক*আতের জন্য দাড়ানোর সময় । 
8. রুকু ও সাজদাতে একাধিক তাসবীহ পাঠ করা । 


(Sc) 


৫. রুকু হতে উঠার সময় ১৯২]| গ্রীও 5 দুআটির চেয়ে যা অতিরিক্ত 
(বর্ণিত হয়েছে) তা পাঠ করা ৷ দুই সাজদার মাঝখানে ক্ষমা প্রার্থনার দুআ 
একধিকবার পাঠ করা । 

৬. রুকুতে পিঠ বরাবর মাথা রাখা । 

৭. সাজদাহ করার সময় দুই বাহুকে দুই পার্ম্দেশ হতে পেটকে দুই রান হতে 
এবং দুই রানকে দুই পিণ্ডলি হতে পৃথক রাখা । 

৮. সাজদার সময় মাটি হতে দুই কনুইকে উচু রাখা । 

৯. প্রথম তাশাহ্‌হুদ ও দুই সাজদার মাঝখানে বাম পাকে বিছিয়ে দিয়ে তার 
উপর বসা এবং ডান পা খাড়া করে রাখা । 

১০. চার রাক‘আত বা তিন রাকআত সলাতের শেষ বৈঠকে নিতম্বের উপর 
ভর দিয়ে বসা এবং বাম পাকে ডান পায়ের নীচে রেখে ডান পা খাড়া রাখা। 
১১. প্রথম ও শেষ তাশাহৃহুদে বসার প্রথম থেকে তাশাহহুদের শেষ পর্যন্ত 
শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা এবং দুআ পাঠ করার সময় নাড়ানো। 
১২. প্রথম তাশাহহুদে মুহাম্মাদ (স.) এবং ইবরাহীম (আ.) ও উভয়ের 

পরিবার প্রতি দরূদ ইবরাহীম পড়া । 

১৩. শেষ তাশাহ্‌হুদে দু'আ করা । 

১৪. ফজরের সলাতে, জুম'আর সলাতে, দুই ঈদের সলাতে, ইসতেসকার 
সলাতে ও মাগরিব এবং ‘ইশার সলাতের প্রথম দু রাক‘আতে উচ্চ স্বরে 
কেরাত পাঠ করা । 

১৫. যোহরের সলাতে, আসরের সলাতে, মাগরিবের তৃতীয় রাক‘আতে ও 

১৬. সূরা ফাতিহার পর কুরআন হতে যেকোন অংশ পড়া । 


বিন্দ্রঃ- আমরা যা উল্লেখ করলাম ইহা ছাড়াও সলাতের আরোও সুন্নাত 
হাদীসে বর্ণিত হয়েছে। যেমন: ইমাম, মুক্তাদী বা একাকি সলাত আদায় 
করলেও রুকু হতে উঠার পর ১ গ্রীঠ &) এ দুআটির চেয়ে আরো 
অতিরিক্ত বর্ণিত দুআ পাঠ করা আর এটা সুন্নাত । রুকু করার সময় দুই 
হাতের আঙ্গুগুলো পৃথক পৃথক রেখে দুই হাত হাটুর উপর রাখা । 


sem ——| Sad = 


(সলাত) সূচনার দুআ (১০১১ ০১ 
প্রত্যেক সলাতের তাকবীরে তাহরীমা বলার পর রাসূল (স.) হতে বর্ণিত 
দুআগুলো পাঠ করতে হবে। যেমন দুআগুলো হলো- 


2 wt HT ols Spill on Sins bf ue 2 9 ok zl 


iy ৷ 5 EX llc [a EC NET dl 23 ss LS ls 
উচ্চারণ: আল্লাহুম্মা বা-*ইদ বাইনী  ওয়াবাইনা খাতা-ইয়া-ইয়া কামা 
বা’'আদতা বাইনাল মাশরিক্ব ওয়ালমাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনী মিনাল খাতা- 
ইয়া-ইয়া কামা ইউনাক্কাস সাওবুল আবইয়াযু মিনাদৃদানাস্‌, আল্লাহুম্মাগৃসিল 
খাতা-ইয়া-ইয়া বিলমায়ি ওয়াস্সালজি ওয়াল্বারাদ । 

অর্থ: হে আল্লাহ! তুমি আমার ও আমার পাপ সমূহের মধ্যে দূরতৃ সৃষ্টি করে 
দাও, যেমন তুমি দূরতৃ সৃষ্টি করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে । হে আল্লাহ! আমাকে 
আমার পাপসমূহ হতে পরিচ্ছন্ন কর, যেমন ময়লা থেকে সাদা কাপড়কে 
পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আমার পাপ সমূহকে পানি, বরফ ও শিশির 
দিয়ে ধুয়ে দাও । 


5423 3 JEU s Sl BLS 3 Base 3 BU Sos 
উচ্চারণ: সুবৃহা-নাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস্মুকা ওয়া 
তায়ালা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা । 
অর্থ: হে আল্লাহ! আমি প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। তোমার নাম 
মঙ্গলময় হউক, তোমার নাম সুউচ্চ হউক । তুমি ব্যতীত কোন মাবুদ নেই । 


EE Ill 0) ob ) EE 
! 2 1| (০১২ একাদশ পাঠ 


১১০ ৬১৮১ত বিন্ন্ট কারা বিষযরেসমুহ 
সলাত বিনষ্টকারী বিষয়সমূহ ৮টি । সেগুলো হলো- 
১. জেনে-শুনে ইচ্ছাকৃতভাবে কথা বলা । আর ভুলকারী ও অজ্ঞ ব্যক্তির সলাত নষ্ট 
হবে না । অনুরূপ প্রয়োজন ছাড়া ইমামকে তালকীন দেওয়া ৷ ২. অট্ট হাসি দেওয়া । ৩. 
খাওয়া । ৪. পান করা । ৫. গোপনাঙ্গ প্রকাশ হওয়া । ৬. কৃৃবিলা দিক হতে অন্য দিকে 
অধিকাংশ ফিরে থাকা । ৭. সলাতে ধারাবাহিকভাবে অপ্রয়োজনীয় কিছু অধিকহারে 
করা । ৮. ওযু ভেঙ্গে যাওয়া । 


alll JSS ea Saall SSH IN Sasa 


Bell AUST sf es I ALY cle EB AN Ca cL 
** তবে ইমাম যদি কোন কিছু ভুলে যায় অথবা কিরআতে ভূল করে তাহলে তাকে 
স্মরণ করিয়ে দেওয়া জেনে-শুনে ইচ্ছাকৃতভাবে কথা বলার অর্ন্ত্ভুক্ত হবে ন। 


সলাতে নড়াচড়া (করা) পাঁচ ভাগে বিভক্ত 


Ede ca Bl ~~) 


e—-———--- Ee 


/_ ইতিপূৰ্বে সলাতের শর্ত, রুকন, ওয়াজিব ও সুন্নাত গত হয়েছে। 
f এগুলোর মাঝে পার্থক্য নির্ণয় } 


——-—-—-—-—-——-——_———_—_——_—_——_—_——_——-—_—-———————— 


: %৫-4]| ১,৯ সাহু সাজদাহ 

সাহু সাজদাহ এর কারণ তিনটি 
EE adel snide Soin clei kr 5 Drona agai MV 
: সন্দেহ হওয়া । যেমন- !৷ কমানো। যেমন কোন !। কোন কিছু অতিরিক্ত ' 
! সে কত রাকআত সলাত !; ওয়াজিব ছুটে যাওয়া :; করা৷ যেমন: রুকু, ! 
৷ পড়েছে? তিন নাকি চার :৷ এবং তার স্থান ছুটে ' ৷ সাজদাহ, কিয়াম, বৈঠক ' 
রাকআত । 1 যাওয়া ৷ { বৃদ্ধি করা৷ 
' এটা আবার দুই ধরণের ! 7-7-7" RSet NCTE 
sal) dls LT Rael ca slg Elo es 
। সলাত চলাকালীন সন্দেহ স্ষ্টি হওয়া: : ; সলাত শেষ হওয়ার পর সন্দেহ সৃষ্টি । 
' যদি তার সন্দেহ প্রবল হয় তাহলে সাহু ॥ ৷ তৃওয়া: এ ক্ষেত্রে সন্দেহের ব্যাপারে ' 
! সাজদার প্রয়োজন নেই। আর যদি : : সুনিশ্চিত না হওয়া পর্যন্ত সাহ! 
সন্দেহ দিক কম হয় তাহলে তার শিক্ট । :  ' সাজদারপ্রয়োজননেই। '! 
৷ যা অগ্রধিকার পায় সে তার সিদ্ধান্ত নিবে ৷ ৷ Rl 
' অন্যথায় কমের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। ! ' 


] ‘C১১০ বি: দ্ৰঃ 

৷ --আর যদি সে সাহু সাজদাতেও ভুল করে তাহলেও তার কোন সমস্যা নেই । 

৷ --আর যদি রুকন ছুটে যায় তাহলে উক্ত রুকন এবং তার পরবত অবশিষ্টগুলো 
' আদায় না করা পর্যন্ত ও সাহু সাজদাহ না দেওয়া পর্যন্ত সলাত বিশুদ্ধ হবে না। 

৷ --আর যদি ভুলবশত ওয়াজিব ছুটে যায় ও তার স্থানে পার হয়ে যায় তাহলেও 
৷ সাহু সাজদাহ দিতে হবে। 


{ Xe = dl ob) EE 


‘5১৭১১০৭ "১4 ০২১ ছবিসহ সলাত আদায়ের পদ্ধতি 


om Ct Te Tn Cm in Pn Ci tin CE Cin Se Wh Cm Tn Wns Cit CD Bt Ci Ci CEE Ci SD Cin ttt CE Cin Sm tin Ben Tn Cen Cn Cin Sem Sh Cm Cm Wn Mh CE Bin Sh Cn HEE Cin Ci Pin td Tie Ti Sm Cin Ben Sn Cn Cn a Cm ‘Cnn Cn 2 


প্রথমত একজন মুসলিম বাড়িতে ওযু করবে, সুন্দর পোশাক পরিধান করবে ', 


তারপর মাসজিদে যাবে। তার জন্য সওয়ারীতে চড়া বৈধ । পথ চলার সময় 
অবশ্যই ধীরস্থরতা ও নমনীয়তা অবলম্বন করবে। অর্থাৎ দ্রুত হাটবে না বা 
দৌড়াবে না, অনার্থক এদিক সেদিক দৃষ্টিপাত করবে না ও উচ্চ স্বরে কথাও 
বলবে না। 


TET EEE -সেন্ডেল খুলে জুতা 
রাখার নির্দিষ্ট স্থানে রাখবে এমনকি দুনিয়ার যাবতীয় বিষয় সাথে রেখে দিবে 
অর্থাৎ দুনিয়ার কোন চিন্তা মাথায় রাখবেনা । কেননা মাসজিকত্র্রেয়-বিক্রয় করা ও 
হারানো ঘোষণা দেওয়া হারাম ৷ প্রবেশের সময় ডান পা আগে প্রবেশ করাবে এবং 
বলবে 

Bai ll dE el cdl dpa sie Lal Lag cal lass 

রণ: বিসমিল্লাহি অস্বলাতু অস-সালামু আলা রসুলিল্লাহি। আল্লাহুম্মাফতাহলী 
আবওয়াবা রহমাতিকা 
আল্লাহর নাম নিয়ে শুরু করছি, রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রসূলের 
উপর ৷ হে আল্লাহ আমার জন্য তুমি তোমার করুনার দুয়ারসমূহ খুলে দাও এবং 
বের হওয়ার সময় বাম পা আগে বের করবে আর বলবে, 

ALD Ga BL ol Bel cal Jy) che Ll Lag cal as 
উচ্চারণ: বিসমিল্লাহি অস্বলাতু অস-সালামু আলা রসুলিল্লাহি। আল্লাহুম্মা ইন 
আলসআলুকা মিন ফাযলিকা ৷ 
আল্লাহর নাম নিয়ে শুরু করছি, রহমত ও শাস্তি বর্ষিত হোক আল্লাহর রসূলের 
উপর ৷ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করছি । 
পুরুষরা সামনের কাতারে দাড়াবে এবং মহিলারা পিছনের কাতারে 
দাড়াবে । যদি সলাতের ইকামাত দেওয়া হয়ে যায় তাহলে প্রথমে তাকবীরে 
তাহরিমা বলবে তারপর ইমামকে যে অবস্থাতে পাবে তার সাথে (সলাতে) শামিল 
হবে । যদি ইমামকে দাঁড়ানো বা রুকু করা অবস্থায় পায় তাহলে সেটা রাকআত 
হিসেবে গন্য করবে । অতঃপর যখন ইমাম সালাম ফিরাবেন তখন সে তার ছুটে 
যাওয়া রাকআত পূর্ণ করবে। 


it oto a bo Th oh fa Ch lo a Ch ba Ya The TE Yi nt lh a i Yh TT Mai Ea CEE A 0h he Ct HE he iE a Kt in lain SE PO 


Ed 
- 


=== 5 == 15 35123183 32S 3 24 == 3255 22S = = 21255 === 2: =: 2:5: = 


EN Gil 0) ob ) EE 


- ~~ 


/ 


/ আর যদি মাসজিদে প্রবেশ করে দেখে যে, ইকামাত দেওয়া হয়নি 
॥_ তাহলে সলাতের পূর্বের সুন্নাতগুলো আদায় করবে। যদি সলাতের পূর্বের 
সুন্নাত সলাত না থাকে তাহলে বসার পূর্বে তাহিয়্যাতুল মাসজিদ দুই 
করা যাবে না। যেমন: যেন সলাতের জন্য দাড়ানো হয় এ জন্য বার বার 
ঘড়ির দিকে দৃষ্টিপাত করা বা গলায় আওয়াজ দেওয়া ইত্যাদি । ইমাম ও 
একাকি ব্যক্তি সুতরাহকে সামনে করে সলাত আদায় করা সুন্নাত আর 
ইমামের সুতরাই মুক্তাদির সুতরাহ । 


দুই কাধের মধ্যবতী দুরত্বের সমান দুই পায়ের মাঝ খানে ফাকা রাখবে এর 
চেয়ে বেশি নয় ও কমেও নয় এবং পা দ্বয়ের বহির্ভাগ সমান রাখবে । 


EE AE TES Tc) EE 


e—-—----------------------------------—- 


i NS 
i & 
j 


/“_ তারপর সলাতের অবশিষ্ট শর্তসমূহ পূর্ণ করবে অতঃপর “আল্লাহু আকবার” 
1 বলবে এবং সাথে সাথে দুই হাতের আঙ্গুল গুলো একত্রিত রেখে দুই হাত | 


i 


E77 ঢু 
হাতের তালুর উল্টো পিঠে কিং 


ন 
তারপর ডান হাতের তালু বাম 


বা বাহুর উপর রাখবে অথবা আঁকড়ে ধরবে। 


{ xe 423) dl ob ) EE 


ce—-——--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-— 


A lh 


/ সে তার দৃষ্টিকে সাজদার স্থানে রাখবে। এদিক সেদিক ফিরাবেনা। ১, 


Sh 


তারপর শুধু প্রথম রাক‘আতে সানা পড়া তার জন্য মুস্তাহাব। তবে উত্তম 
হচ্ছে বিভিন্ন দুআ পড়া যে দুআ গুলো সানার ব্যাপারে বর্ণিত হয়েছে। 
তারপর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এ বলবে যে, &4 ৪৮ ১%] 
2 ob } 
উচ্চারণ: আউযূ বিল্লাহ মিনাশ শাইতৃনির রজীম ৷ অর্থ: আমি আল্লাহর নিকট! 
বিতাড়িত শয়তান থেকে আতয় প্রার্থনা করছি। তারপর বিসমিল্লাহ বলবে- 
EN CAS al oy 
উচ্চারণ: বিসমিল্লাহির রহমানির রহিম । অর্থ: আমি পরম করুনাময় ও দয়াময় 
আল্লাহর নামে শুরু করছি। তারপর সূরা ফাতিহা তার হরকত, অক্ষর, 
শব্দ ও আয়াতসমূহকে পূর্ণভাবে ধারাবাহিকভাবে পাঠ করবে তারপর 
আউযু বিল্লাহ ছাড়াই কুরআন থেকে সাধ্যমত কিছু পড়বে। তবে প্রত্যেক! 
সূরার শুরুতে বিসমিল্লাহ পড়বে। তারপর “আল্লাহু আকবার” বলে দুই 
হাত উত্তোলন করবে যেমনভাবে তাকবীরাহ তাহরিমাতে উত্তোলন 
করেছিল এবং রুকু করবে। হাটুকে আঁকড়ে ধরবে এবং কনুইদ্বয়কে ভাজ! 
করবে না এবং পিঠ ও মাথা বরাবর রাখবে।আর কমপক্ষে ৫2 6৯১! 
৷ সুবহানা রব্বিইয়াল আযীম একবার বলবে তবে রুকুর ব্যাপারে হাদীসে! 
বৰ্ণিত দু‘আ গুলো রুকুতে পড়া মুস্তাহাব । | 


me ce ce in Ce Ce Cn Ci Can Ce Ces Wi Ce Cn CG Ce Cn Wah Ce We CE Ce Ci We CE CG CE CE CD CE Com Wi Can Ca Ce We Ce CN Ce Cn Cn Ch Cnn We Ce CE Ce We Cm Ce Ce Cn Ce Ce ee Ci Cn Ce CW 


tn any nm Cn Cin Cr Cm CS Cam Cm Cin Cm TE Cm Cm Cm Cm Cm Tm Ce Camm Cm Cin im CE Tm Camm Cm Sim Cm Tm Cie Cam Cm tm mn a en 


তারপর রুকু হতে উঠার সময় সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে বলবে | &4০ 
১১২5 এ (সামি আল্লাহুলিমান হামিদাহ) এবং সাথে সাথে দুই হাত কান বা 
কাঁধ বরাবর উত্তোলন করবে । যখন সোজা হয়ে দাঁড়াবে তখন বলবে ৬ 
২5 এ, (রব্বানা ওয়ালাকাল হামদ) এবং হাদীসে বণণির্ত দু‘আ গুলো পড়া 
মুস্তাহাব । তারপর হাত উত্তোলন ছাড়াই “আল্লাহু আকবার” বলবে এবং 
সাত অঙ্গের উপর ভর দিয়ে সাজদাহ করবে। তা হলো: কপাল ও নাক, 
দুই তালু, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলের পেট । দুই বগলের মাঝে পেট ও 
রানের মাঝে এবং রান ও পিণ্ডলীর মাঝে দূরত্ব বজায় রাখবে ৷ দুই কুনুইকে 
মাটি থেকে উঁচু রাখবে । 


2 ae mn ae Ce a Ms Cn Ce Cn Wh CC a Cn Ce Cn a Ce CC Cs CC cs | 


{ xe i=l dl ob) EE 


~ 


তারপর “আল্লাহু আকবার” বলবে এবং বাম পাকে বিছিয়ে দিয়ে তার 
উপর বসবে এবং ডান পা খাড়া করে রাখবে ও আঙ্গুল গুলোর পেটকে 
মাটিতে রাখবে। হাতের আঙ্গ গুলোকে কিবলা দিকে রাখবে । দুই 
তালুর রানের শেষভাগে রাখবে। এ ধরণের বসা সলাতে বসার সকল 
স্থানে করতে হবে। তবে চার রাকআত বা তিন রাক‘আত বিশিষ্ট 
সলাতের শেষ বৈঠকে নিতম্বের উপর ভর দিয়ে বসবে এবং বাম 
পাকে ডান পায়ের পিগ্ডরীর নীচে রাখবে । 


me — i im i im i Wm i me im i i im im im im im i We mm i i Wm im im im i mm im Wm Wm im Wm im im Wm Wm Wm mm mm 


TET EET EET ETE ET TET TT TT ETE TEE 


{ Xe = dl ob) EE 


করেছে ঠিক দ্বিতীয় রাক*আতেও করবে কিন্তু দ্বিতীয় রাক“আতে তাকবীরে তাহরিমা ও 
সানা নেই যখন দ্বিতীয় রাকআত শেষ করবে তখন তাশাহহুদের জন্য বৈঠক করবে 
এবং শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করবে এবং মধ্যমা ও বৃদ্ধা আঙ্জুলকে মিলিয়ে গোল 
করে রাখবে এবং তা নাড়াবে ও দুআ পড়বে এখানে তাশাহ্‌হুদ পড়া আবশ্যক । যদি 
দুই রাক‘আত বিশিষ্ট সলাত হয় তাহলে দরূদে ইবরাহীম পড়া আবশ্যক আর চারটি 
জিনিস হতে আশয় প্রার্থনা করবে। যথা- ১ 4 le a dl dd 
Lally CS All 25s Ba Bs 32 SMES Ba Bs 32 El AE Cs 
অল্লা-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন্‌ আযাবি জাহান্নামা ওয়া আ‘উযুবিকা মিন্‌ আযাবিল 
কবাবরি ওয়া আ‘উযুবিকা মিন ফিত্নাতিল্‌ মাসীহিদ্‌ দাজ্জালি ওয়া আ‘উযুবিকা মিন 
ফিত্নাতিল্‌ মাহ্‌ ইয়ায়ি-ওয়াল মামা-ত ৷ 


HG i 5 MEE SB MS MA Si di i SB Ea iS SSS iE BBE EE GE 5 il SE AS EEE 


Es = dl ob ) EE 


—- ~~ 


“ 
‘ 
A 


/_ অৰ্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা 
॥_ করছি। আরো আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, দাজ্জালের 
ফিতনা থেকে এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকে । 

এখানে সে তার পছন্দনীয় দুআ পড়তে পারে তবে হাদীসে বর্ণিত দুআ পড়াই 
উত্তম । তার সাথে এটাও বলবে::১৬০ AA KISS sol eh 
উচ্চারণ: “আল্ল-হম্মা আইনী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতাকা' 
অর্থ: হে আল্লাহ! তোমাকে স্মরণ করার জন্য, তোমার শুকরিয়া আদায় করার জন্য 
এবং তোমার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য কর । 


Ed 


=~ & ~ 


তারপর দুই দিকে ডানে ও বামে শুধু মাথা ঘুরিয়ে সালাম ফিরাবে কিন্তু কাধ 
ঘুরাবে না। নীচে বা উপরে মাথা নাড়াবে না ও হাত দিয়ে ইশারা করবে না। 


a 

if 
A 

{ 


a—-——-——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—— 


/ 
/ 
1 


‘,_ বরকতময় । হে মহাতব ও সম্মানের অধিকারী । 


A 
/ 


ac——_————————————_—————_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—— 


আর যদি সলাত তিন বা চার রাক‘আত বিশিষ্ট হয় তাহলে প্রথম 
রাক‘আত পূর্ণ করবে এবং তাশাহনহুদের জন্য 
বসে যাবে। আর যদি চার রাক‘আত বিশিষ্ট সলাত হয় তাহলে চতুর্থ 
রাক‘আত আদায় করার পর শেষ তাশাহ্‌হুদের জন্য বসবে ৷ তারপর দরূদে 
ইবরাহীম এবং চারটি জিনিস হতে আশ প্রার্থনা করবে। যথা- 
JEM a BL S65 HE ba DF Sl HS AE ba Syl 
«laally Ul 4 0 এ, ১০21 আল্লা-হুম্মা ইরী আ‘উযুবিকা মিন্‌ আযাবি 
জাহান্নাম ওয়া আউযুবিকা মিন্‌ আযাবিল কবাবরি ওয়া আউযুবিকা মিন 
ফিত্নাতিল্‌ দাজ্জালি ওয়া আ‘উযুবিকা মিন ফিত্নাতিল্‌ মাহ্‌ ইয়ায়ি-ওয়াল 
মামা-ত। 
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি হতে আশ্রয় 
প্রার্থনা করছি। আরো আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, 
দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকে । 
এখানে সে তার পছন্দনীয় দুআ পড়তে পারে তবে হাদীসে বর্ণিত দু'আ পড়াই 
উত্তম। তার সাথে এটাও বলবে:5০ ২5 এ ১, এ ১ sh col lh 
উচ্চারণ: “আল্প-হম্মা আইনী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি 
ইবাদাতাকা’ অর্থ: হে আল্লাহ! তোমাকে স্মরণ করার জন্য, তোমার শুকরিয়া 
আদায় করার জন্য এবং তোমার সুন্দর ইবাদত করার জন্য আমাকে সাহায্য 
কর। 
আর যদি ফরজ সলাত হয় তাহলে সালামের পর বর্ণিত দু*আসমূহ 
সলাতের পরে পড়া মুস্তাহাব । যেমন- 
SESE AS Miss ASL C5 Ell cad DRL A EL cdl al 
al) Dl 
উচ্চারণ:(আস্‌ তাগফিরুল্লাহ) তিনবার (আল্লা-হম্মা আনতা সালা-মু ওয়া 
মিনকাস সালা-মু তাবা-রাকতা ইয়া-যাল জালা-লি ওয়াল ইকরা-ম) অর্থ: হে 
আল্লাহ! তুমি শান্তিময় এবং তোমা হতেই শান্তি উৎসারিত হয়। তুমি 


NN — — a 


NN 
kb 


\ 


Ed 


TEESE ESS ST SSS SST Ee ST SSS ST SL SSS SSL SSS SSS SST STRESS TST Yad 


/ 


/ 
# 


e—-—---------—--—---—--—--—-—--—--—---—--—--—-—--—- 


NN 


+51 ৷ (আলহামদুলিল্লাহ) ৩৩ বার & ॥খ। (সুবৃহানাল্লাহ) ৩৩ বার 4 9৮০ 
(আল্লাহু আক্বার) ৩৪ বার অথবা ৩৩ সাথে নিন্নের কালিমা পড়া- 


Dd 5 So p29 andl ds Nd df Ds SY oiog YG NY 
উচ্চারণ: লা-ইলা-হা হল্লান্লা-হ ওয়াহ দাহ লা- শারীর্কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল 
হামৃদু ওয়া হয়া আলা- কুল্লি শাইয়িন কৃদীর । 
অর্থ: আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই, তিনি একক, তার 

কোন অংশীদার নেই, তার জন্য রাজত্ব এবং তার জন্যই সকল প্রশংসা । তিনি 
সকল কিছুর উপর ক্ষমতাবান ৷ LLY 


42 


eet Ott Ll ELLE 


LEE 


PAA a AD A A fv ্ 
YAN SIAN 9 EU Naas 2 505 0522 D5 


(LEI ACI 8% 
উচ্চারণ: আল্লা-হ লা- ইলা-হা ইল্লা- হয়াল হাইয়ল কাইয়ুম । লা তা'খুযুহথ সিনাতু 
ওয়ালা নাউম। লাহু মা ফিস্‌ সামা-ওয়াতি ওয়ামা- ফিল আরয । মান যাল্লাযী 
ইয়াশফা'উ ‘ইনদাহু ইল্লা- TT 
খলফাহুম,ওয়ালা ইউহীতূনা বিশাইয়িম মিন ইল্‌মিহী ইল্লা- বিমা- শা-আ; 
ওয়ালি আ কুরসহয়হস্‌ সামা-ওয়া-তে ওয়াল আর ওয়ালা ইয়া উদুহু হিফযুহুমা 
ওয়া হয়াল ‘আলিইউল আধযীম 
Sf Tate Sa eT AOE 
তন্দা ও ন্দ্রা স্পর্শ করে না। আসমান ও যমীনে যা কিছু রয়েছে সব কিছুই তার । 
কে আছে এমন যে, তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে ? দৃষ্টির সামনে ও 
পিছনে যা কিছু রয়েছে সবই তিনি জানেন । মানুষ ও সমস্ত সৃষ্টির জ্ঞান আল্লাহর 
জ্ঞনের কোন একটি অংশ বিশেষকেও পরিবেষ্টন করতে পারে না। কিন্তু আল্লাহ যাকে 
যতটুকু ইচ্ছা দান করেন তিনি ততটুকু পান । তীর সিংহাসন সমস্ত আসমান ও যমীন 
পরিবেষ্টিত করে আছে। আর সেগুলো ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনিই 
সবেচ্চি ও সর্বপেক্ষা মহান । (সূরা আল বাকবারা:২:২৫৫) LLL 


{া ES 


(28553 Bs lee GEN GTSA Bs le DTH BS) 


শে 


N 
% 

\ 
\ 


H0h G0: Cm: inh; Ch: bm. 100. HEPC Gms A bn: CO: JE. MG: Binh. B06. G00) nin: 0d. Ga. 6. Anh: nh. C00: BOC 0. C.-M C0: Git: AEG. Hint. Ch. Ct Mn : C0: HN UG: nh: BG. C0 Minin: Cm Cm H.: Ch: inh. dane: BE G0. Cn. Hn: Ch: HE. HOE: 04 006. 00d nh - ths Ha 


--------- ——-————_—_—_—————————— ——-———— —— 


ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, নামাজে গোপনাঙ্গ ঢাকা সলাতের বিশুদ্ধতার 
অন্যতম একটি শর্ত । তাই সলাতী ব্যক্তি নামাজে তা প্রকাশ থেকে সতর্ক 
থাকে । ফলে এর কারণে তার সলাত যেন বাতিল হয়ে না যায় ৷ 


দাড়ানো বৈধ । এবং টাখনুর সাথে টাখনু মিলিয়ে দাড়াবে, তার আগেও 


দাড়াবে (তথা টাখনু মিলিয়ে সমান ভাবে) । 


Cm cm Cimino 


যাবেনা পিছেও যাবেনা । আর অন্যন্য মুসন্লীর সাথে দাড়ালেও একই নিয়মে 


ic sl Nl ~~) 
নালা রামলাল সারার 
বিভিন্ন সলাতের সংক্ষিপ্ত পরিচিতি: 


{ xe sl dl be) Fi 


] ALA BIA oo ell | { 

সাধারণ নফল সলাতের নিষিদ্ধ সময়সমূহ: 
১. ফজরের পর থেকে সূর্য উচু হওয়া পর্যন্ত । 
২. আসরের সলাত থেকে সুর্যাস্ত পর্যন্ত j 
৩. দ্বিপ্রহর থেকে সূর্য ঢলা পর্যন্ত ৷ 


CRN ann Cn Ce Ch Cue Ce Ci on Ci Ce Cem CE Pah Ci Cm Ca Cee Cn CE Ca Wi Can Ce Cen We Cn Cen, Co Co Ce Ci Ci Ca Ce CO Cn Wi We Cd Cee Cee Ce Ch Cn  — ‘ _‘ 


2০. 


১১. 


. সলাতের শর্ত কয়টি? 


ক. নয়টি খ. ১১টি গ. ৮টি 


. ইসলামের শর্ত সলাতের শর্তের আওতাভুক্ত করা ভুল । কেননা মুসলমান ছাড়া কেউ 


সলাত পড়েনা । 
ক. সঠিক খ. ভুল 


. পাৰ্থক্য বুঝা অর্থ প্রাপ্তবয়স্ক হওয়া? 


ক. সঠিক খ. ভুল 


* হাদাছ দূর করাটা শরীর, স্থান, কাপড় সব কিছুতেই শামিল করে? 


ক. সঠিক খ. ভুল। 


. শুকরের নাপাকিটা-- 


ক. কঠিন খ. মধ্যম 


. বীৰ্য অপবিত্র, কারণ তা বের হলে গোসল করা আবশ্যক? 


ক. সঠিক খ. ভুল 


. পানি ছিটা এবং ধৌত করা উভয়ের মাঝে কোন পার্থক্য নেই । 


ক. সঠিক খ. ভুল। 


* সকল মৃত জিনিসই অপবিত্র? 


ক. সঠিক খ. ভুল 


* কুকুরের অপবিত্রতার ক্ষেত্রে মাটি ছাড়া অন্য কিছু এবং আধুনিক পরিস্কারের 


উপাদানই যথেষ্ট? 

ক. সঠিক খ. ভুল । 

যা থেকে বেঁচে থাকা দু:সাধ্য তা হলো এসব প্রাণি যার বিচরণ বেশি৷ সুতরাং বিড়াল 
কারো জন্য পবিত্র, আবার কারো জন্য অপবিত্র? 

ক. সঠিক খ. ভুল । 

অর্থ আত্মা? ক. সঠিক খ. ভুল 


১২. রগসমূহে অবশিষ্ট রক্ত? ক. অপবিত্র খ. পবিত্র 
১৩.সলাতের রুকন কয়টি? ক.১৪টি খ.৯টি গ.৮টি 


28. 


তাকবীরে তাহরীবা হলো দুই হাত উঠানো? 
ক. সঠিক খ. ভুল 


— ——— (4 — — 


CEES 4 3) ~~) 
১৫.যদি কোন রুকুন ভুলে ছেড়ে দেয় তাহলে শুধু সাহু সাজদাহ দিতে হবে? 
ক. সঠিক খ. ভুল 
১৬. সলাতের ওয়াজিবের সংখ্যা কতটি? 
ক. ৮টি খ. ১৪টি গ. ৯টি 
১৭.যদি ব্যাক্তি সাজদায় বলে 


FAdli 9 ads 


033 £5৩055 5355 £3 অথচ সে জানে যে, (423 555 5৮4%) একবার বলা 
ওয়াজিব, তাহলে তার সলাত বাতিল? 


ক. সঠিক খ. ভুল 
১৮.নামাযে ডান হাতের তালু বাম হাতের তালুর উল্টো পিঠে, বা কক্জির উপরে অথবা 
কনুইয়ের উপরে রাখা সবই বৈধ? 
ক. সঠিক খ. ভুল 
১৯. রাত্রিকালের ফরজ সলাতের প্রথম দুই রাকাতে এবং প্রত্যেক এমন সলাত যাতে 
সাধারণভাবে সমবেত হওয়ার বিধান করা হয়েছে তাতে কিরাত উচচস্বরে পড়তে 
হবে? 
ক. সঠিক খ. ভুল 
২০.সলাত বিনষ্টকারী বিষয় কয়টি? 
ক. ৮টি খ. ৯টি গ. ১৪টি । 
২১. নিতম্বের উপর বসতে হবে --- 
ক. প্রথম তাশাহুদে খ. শেষ তাশাহুদে গ. সবটিতেই 
২২. ( 45) এর পরে (|; ১১] এ ১) অংশটুকু বৃদ্ধি করার হুকুম কি? 
ক. বৈধ খ. উত্তম গ. হারাম 
২৩.দুই সাজদার মাঝখানে (এ 1]; ০151 =) পড়ার বিধান কি? 
ক. বৈধ খ. হারাম গ. মাকরহ 
২৪.সিজদাই দুই কুনুই মাটিতে রাখার বিধান কি? 
ক. হারাম খ. উত্তম গ. মাকরূহ 
২৫.সাহু সাজদার কারণ কয়টি? 
ক. ২টি খ.৩টি গ. ৪টি । 
২৬.কোন কাজ সম্পন্ন হওয়ার পরে, এমনি ভাবে কোন বিষয়ে সন্দেহ বেশি হলে তাহলে 
সেই সন্দেহের কোন প্রভাব নেই? 
ক. সঠিক খ. ভুল 


——————— AL — 


{ xe 423) dl ob) Fi 
২৭.ফজরের সুন্নাত অন্যান্য সুন্নাতে রাতেবা থেকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত মর্যাদার 
ক্ষেত্রে, হালকায়, বিশেষ ক্বিরাআাতে এবং সফরের অবস্থাতেও তা পালনে এবং 
শুধুমাত্র বাড়িতে, তা পড়ার পর শুয়ে যাওয়ার ক্ষেত্রে? 
ক. সঠিক খ. ভুল। 


২৮. নিম্নোল্লেখিত মাসআলাগুলোর হুকুম বর্ণনা কর? 


মাসআলা হুকুম 


যে দ্বীনকে গালি দেয় তার সলাত 


নেশাগ্রস্থের সলাত 


আলঝেইমার রোগীর সলাত 


বাচ্চাদের সলাত 


কোন ব্যক্তির ভুলবশত অযু ছাড়া সলাত 
আদায় 


ভুলবশত অপবিত্র কাপড়ে সলাত পড়লে 
গরুর পেশাব 
কাকের পেশাব 


দুই রান খোলা রেখে সলাত 


ভুলবশত সময়ের পূর্বে সলাত 


বিমানে সলাত 


অস্পষ্ট সলাত 


বসে সলাত 


সুরা ফাতিহা ভুলে গেলে 


{ xe sl dl ~~) 


মাসআলা হুকুম 
ইমামকে রুকু অবস্থায় পেলে 
অধিক সন্দেহপ্রবণ ব্যক্তির সলাতের পরে সন্দেহ 
তাকবীরে তাহরীমার পরে অজুর ব্যাপারে সন্দেহ 
ভূলে রুকু বেশি হয়ে গেলে 
প্রথম তাশাহুদ ছেড়ে দিলে 
শেষ তাশাহুদ ছেড়ে দিলে 
সলাত তিন না চার রাকাত পড়েছে সন্দেহ 
সলাতের পরে সন্দেহ হলে 
সলাতের মধ্যে সন্দেহ হলে 
সাহু সেজদা ভুল হলে 
নামাজে ভুলে কথা বন্লে 
যদি ছতর খোলা অবস্থায় সলাত পড়ে এবং তা 
সলাতের পর জানতে পারে 
নামাজে বের হওয়ার আগে ঘরে পবিত্রতা অর্জন 
মসজিদে বেচা কেনা 
মসজিদে মুদ্রা ভাঙ্গানো 
শেষ তাশাহুদে ইমামকে পেলে 
নামাজে সুতরার বিধান 
সামান্য তাকাতাকি 
বেশি তাকাতাকি 
নামাজে দুরুদে ইব্রাহিম পাঠ করা 
নামাজে কথা বলা 
নামাজে নড়াচড়া 


= _— ——_— (4 


ie SSA a3) ob) Fi 


মাসআলা 
সূরা ফাতিহা ভুলে গেলে - 
জুমআর সলাত 
বিতর সলাত 
তাহিয়্যাতুল মাসজিদ 


(সলাতের) শর্ত, রুকুন, ওয়াজিব ও সুন্নাতের মধ্যে পার্থক্য বর্ণনা কর 
র। 


Es gl dl ~~) 


RA ওযুর শর্তসমূহ 
ওযুর শর্তসমূহ ১০টি । যথা- 

১. মুসলিম হওয়া 

২. বিবেকবান হওয়া 

৩. ভাল-মন্দের পার্থক্য করতে সক্ষম হওয়া 
8. নিয়ত করা 
৫ 
৬ 
৭. 


. ওযু পরিপূর্ণ না হওয়া পর্যন্ত ওযু ভাঙ্গার ইচ্ছা না করা 
. ওযু আবশ্যক করে দেয় এমন বিষয় দূর করা । 
(প্রস্রাব-পায়খানা করার পর) পানি ব্যবহার করা বা ঢিলা 
ব্যবহার করা ওযু শুরু করার পূর্বে। 
৮. পানি পবিত্র হওয়া ৷ অৰ্থাৎ অপবিত্র পানি দিয়ে ওযু করবে না 
পানি বৈধ হওয়া । অর্থাৎ চুরি করা বা ছিনতায় করা পানি দিয়ে ওযু 
করবেনা 
৯. ওযুর স্থান গুলোতে পানি পৌঁছতে বাধা সৃষ্টি করে এমন বিষয় দূর 
করা । যেমন- আটা । 
১০. এঁ ব্যক্তির জন্য সলাতের সময় হওয়া যে সর্বদায় অপবিত্র থাকে। 


{cx 


কতিপয় শর্তের ব্যাখ্যা 

. পঞ্চ শৰ্তটির অর্থ হচ্ছে অজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়্যাতের 
উপর বহাল থাকা । 

. অজু আবশ্যক কারী বিষয়ের সমাপ্তি ঘটা (৬ নং) এ শর্তের উদ্দেশ্য হলো 
যেমন- উঠের গোস্ত খাওয়া অবস্থায় এবং পেশাব করা অবস্থায় অজু 
করবেনা ৷ বরং অজু শুরু করার পূর্বে অজু ভঙ্গকারী বিষয়ের সমাপ্তি 
ঘটাতে হবে। 

. অজুর পূর্বে টয়লেট সেরে পানি বা ঢিলা ব্যবহার । তবে অজু যদি বায়ূ 
নির্গত হওয়ার কারণে বা ঘুমের কারণে বা উটের গোস্ত খাওয়ার কারণে 
হয় তাহলে তা করতে হবেনা । 

. পানির পবিত্রতা ও বৈধতা । এর দ্বারা উদ্দেশ্য হলো অপবিত্র পানি বা 
ছিনতাই করা পানি দ্বারা অযু করবেনা । 

* চামড়াতে পানি পৌছাতে প্রতিবন্ধক এমন জিনিস দূর করা । এর অর্থ 
হলো যেমন- আঠা, নেল পালিশ, কারণ এসব কিছু অঙ্গে পানি পৌছাতে 
প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 


স্বভাবগত 

১. খাৎনা করা। এটা পুরুষদের জন্য ওয়াজিব। আর নারীদের ক্ষেত্রে প্রয়োজনে 
সুন্নাত । ২. গৌফ খাটো করা । ৩. নোখ কেটে ফেলা ৪. বগলের লোম উপড়িয়ে 
ফেলা । ৫. নাভির নিচের লোম মুণ্ডন করা। আনার (র) বলেছেন: গোফ খাটো 
করা, নোখ কাটা, বগল পরিস্কার করা এবং নাভীর নিচের লোম পরিস্কার সময় 
সীমা তিনি (স) আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর তা হলো, আমরা 
যেন এসব ৪০ রাতের অধিক সময় রেখে না দেয় । 

সুতরাং মোট কথা হলো, এসব বিষয়ে ৪০ রাতের বেশি সময় দেরি করা যাবে না। 
৬. দাড়ি ছেড়ে দেওয়া । এর বিধান ওয়াজিব। এবং দাড়ি মুগ্ুন বড় গুণাহ সমূহের 
একটি বড় গুণাহ। ৭. মিসওয়াক করা । আর তা হলো আরাক গাছের ডাল বা এ 
রকম কিছু দিয়ে দাত পরিস্কার করা। আর এটা সুন্নাত, সবসময় করা অতি জরুরী 
এবং অজুর সময়ে, সলাতের সময়, ঘরে প্রবেশের সময়, কুরআন পড়ার সময়, ঘুম 
থেকে উঠার সময়, মৃত্যুর সময় এবং মুখের গন্ধ পরিবর্তন হলে। 


OO {essen} 


£ 52} 0=,.% ওযুর ফরজ 

ওযুর ফরজ ৬ টি । যথা- 
১. মুখ ধৌত করা (কপালের দুই প্রান্ত হতে খথুঁতনির নিচ পর্যন্ত) কুলি 
করা ও নাকে পানি দিয়ে ঝাড়া । মুখে ধৌত করার অন্তর্ভুক্ত । 
২. কুনই সহ দুই হাত ধৌত করা । 
৩. সমস্ত মাথা মাসাহ করা । মাথার অন্তর্ভুক্ত দুই কান। 
8. টাকনু সহ দুই পা ধৌত করা 
. ধারাবাহিক তা ঠিক রাখা । 
৬. ওযুর একটি অঙ্গ ধৌত করতে এমন বিলম্ব না করা যাতে পূর্বের 
ধৌত অঙ্গ শুকিয়ে যায় । 


এটা হয়ে থাকে এভাবে যে, অজুকারী ব্যাক্তি যেন অজুর একটি অঙ্গ ধৌত করতে 
এমন বিলম্ব না করে যাতে পূর্বের ধৌত অঙ্গ শুকিয়ে যায় । 


IAM ASS 
মুখমন্ডল, দুই হাত ও দুই পা তিনবার করে ধৌত করা মুস্তাহাব । অনুরুপ 
কুলি করা ও নাকে পানি দেওয়াও। আর একবার করে ধৌত করা ফরজ । 
কিন্তু একাধিকবার নয় । মাথা মাসাহ করা মুস্তাহাব নয় । যেমনটি এ ব্যাপারে 
সহীহ হাদীস প্রমাণ করেছে। 


Fee Ac) 


pg Ea 


+22} ৬=%৷ 5 ওযু ভঙ্গের কারণ 
ওযু ভঙ্গের কারণ ৬ টি । যেমন- 
১. দুই রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া । ২. শরীর থেকে অপবিত্র 
কিছু বের হওয়া । ৩. ঘুমের কারণে বা অন্য কারণে জ্ঞান বিলুপ্ত হওয়া । 8. 
কোন পর্দা ছাড়াই গোপনাঙ্গ বা নিতম্ব হাত দিয়ে স্পর্শ করা। ৫. 
উটের গোস্ত খাওয়া । ৬. ইসলাম ধর্ম ত্যাগ করা । 
বিঃ দ্রঃ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া: অধিকাংশ আলেমদের মত 
হচ্ছে যে, সঠিক হুকুম হলো মৃত ব্যক্তিকে গোসল করালে ওযু নষ্ট 
হবে না। কারণ এ ব্যাপারে দলীল নেই । কিন্তু যদি ধৌত কারীর 
হাত কোন পর্দা ছাড়াই ব্যক্তির গোপনাঙ্গে স্পর্শ করে তাহলে তার 
জন্য ওষু ওয়াজিব । 
তার উপর আবশ্যক হলো পর্দা ছাড়া মৃত ব্যক্তির গোপনাঙ্গ স্পর্শ না 
করা। অনুরুপভাবে স্ত্রীকে স্পর্শ করলেও ওযু নষ্ট হবে না 
যতক্ষণ পর্যন্ত কোন কিছু বের না হয়। চায় সেটি উত্তেজনার 
সাথে হোক বা উত্তেজনা ছাড়াই হোক। এটি আলেমগণের দুইটি 
মতামতের বিশুদ্ধ মতামত কেননা নাবি (স.) তীর কোন এক স্তর 
কে চুম্বন করলেন অতঃপর সলাত আদায় করলেন কিন্তু তিনি ওযু 


2 


করেননি । আর আল্লাহ তাআলার বাণী, (2310055 3) এর দ্বারা 
উদ্দেশ্য হলো, মিলন করা । এটি আলেমগণের দুইটি মতামতের 
বিশুদ্ধ মতামত এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) সহ পূর্ববর্তী ও 
পরবর্তী একদল সালাফদের মতামত । 


=—_————— | Xe al AE | 


ui Al om TS 
কতিপয় অজুভঙ্গের কারণের বিশ্লেষণ: 


. দুই রাস্তা দিয়ে বাহির হওয়া কোন কিছু। যেমন- পেশাব, পায়খানা, 
বীর্য, মাজি (তথা উত্তেজনায় নির্গত পানি), অদী (তথা অসুস্থতার 
কারণে নির্গত পানি), বায়ু, ছোট পাথর, রক্ত, পোকা, মাসিক, প্রসবের 
পর রক্তস্রাব । 

. আর শরীর থেকে বের হওয়া অপবিত্র কিছু। এক্ষেত্রে সবচেয়ে 
গ্রহণযোগ্য কথা হলো, যে তা অজুভঙ্গকারী নয়। তবে যদি তা পেশাব 
পায়খানা জাতীয় হয় । 

১ ঘুম বা অন্য কারণে বিবেকের বিলুপ্তি ঘটা । ঘুম মূলত অযুভঙ্গকারী নয় 
কিন্তু তা ভঙ্গকারী এজন্যই যে, সেখানে বায়ু বের হওয়ার সম্ভাব্য বিষয় । 
সুতরাং যদি ব্যাক্তি নিজে বুঝতে পারে যে কোন কিছু বের হয়নি তাহলে 
ঘুম অজু ভঙ্গকারী হবেনা । 

. কোন প্রকার আঁড় ছাড়াই পেশাব বা পায়খানার রাস্তা স্পর্শ করা । 
সেক্ষেত্রে অজু করা উত্তম, আবশ্যক নয়। শায়খুল ইসলাম ইবনে 
তায়মিয়াহ এটিই প্রাধান্য দিয়েছেন। 


(5 anc) 


SO TPE OE WE PRR FI 
অজ্ুর পদ্ধতির সংক্ষিপ্ত রূপ 


~ 


c——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-——-—-—— 


. নিয়ত করে (| ==) বলবে । 
. তারপর দুই কজির উপর পানি ঢেলে ধৌত করবে। 
. অতঃপর ডান হাতে এক চুল্লি পানি নিয়ে মুখের মধ্যে ঘুরিয়ে কুলি 


করবে। অতঃপর নাকে পানি দিবে। তারপর নাক ঝাড়বে শাহাদাত ও 
বৃদ্ধা আঙ্গুলি নাকের বাশির উপর রেখে এভাবে তিনবার করবে। 


. অতঃপর তিনবার মুখমণ্ডল ধৌত করবে। আর মুখমণ্ডলের সীমানা 


হলো; মাথার চুল গজানোর স্থানে থেকে দুই চোয়ালের শেষ অংশ এবং 
থুতনি পৰ্যন্ত দৈৰ্ঘ্য এর দুই কানের মধ্যবতী স্থানের প্রস্থ ৷ 

তারপর কনুইসহ দুই হাত তিনবার ধৌত করবে। ডান হাত থেকে শুর 
করবে পরে বাম হাত । 

তারপর মাথা মাসহ করবে । মাথার অগ্রভাগ থেকে নিয়ে পিছনের শেষ 
ভাগ পর্যন্ত হাত অতিক্রম করাবে আবার পিছন থেকে ফিরিয়ে সামনে 
নিয়ে আসবে। 

মাসাহ করবে। 

তারপর দুই টাখনুসহ দুই পা তিনবার ধৌত করবে। 


Ce ans ain Cn Ci Ci Cm Ci Cm im Cm Win Cm Cm Cin Cm Cm Cin in Cm Cin Cin Cm Cin Cam Wi Cin mn Cin tim nm tm tim erm Cm Wm em em 


১০৬ 


এবং অযু শেষ করার পর এই দো'আ টি পাঠ করবে। আর তিরমযীতে রয়েছে- 
2h - doa 3 00 ioe Bf Ag 4 as I 3 813 SEE 
EE EE OE EEE 
উচ্চারণ: ‘আশহাদু আল্লা-ইলা-বা ইয়াললা-হ অহদাহ লা-শারীকা লাহ ওয়া আশহাদু 
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসূলুহু ৷’ আল্লাহুম্মাজ্‌ আলনী মিনাত্‌ তাওয়াবীনা, 
ওয়াজআলনী মিনাল মুতাতৃহহিরীন । অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত 
অন্য কোন মা‘বুদ নাই । তিনি একক ও শরীক বিহীন । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, 
নিশ্চয়ই মুহাম্মদ 6 তীর বান্দা ও রাসূল । হে আল্লাহ! তুমি আমাকে তওবাকারী ও 
পবিত্ৰতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর । 
ওযুর ক্ষেত্রে শরীয়তসিদ্ধ পরিমাণের চেয়ে কোন কিছু অতিরিক্ত করা বৈধ নয়। 
যেমন তিন বারের চেয়ে বেশি ধৌত করা, কনুইয়ের উপর বাহু ধৌত করা, টাখনুর 
উপরে পিন্ডলী ধৌত করা অথবা ঘাড় মাসাহ করা । 


HE SS TES Tae = 


(5 aoc) 


DY US Gh Le 2m 43 BSL 
ইসলামের রুকুনসমূহের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়ের সংযোজন । 


544 : ১! প্ৰথমত: পবিত্ৰতা kl 
এটা হলো পানি দিয়ে পবিত্রতা অর্জনের বিকল্প পদ্ধতি। যখন পানি না 
পাওয়ার কারণে অথবা তা ব্যবহারে ক্ষতির আশঙ্কার কারণে পবিত্রতা 
অর্জনের অঙ্গ-প্রত্যঙ্গে পানি ব্যবহার দু:সাধ্য হয়ে পড়বে তখন মাটি পানির 
স্থলাভিষিক্ত হবে। 

‘250 ৬০ তায়াম্মুম করার পদ্ধতি 
১. নিয়ত করবে। ২. বিসমিল্লাহ বলবে । ৩. একবার দুই হাত মাটিতে মারবে 
8. তার দুই হাতের তাল দ্বারা মুখমন্ডল মাসাহ করবে এবং দুই হাতের পিঠ 
মাসাহ করবে । 


~ 
ad 


Ce amma im mn i in Cn Wm im in im en min im im mm im mn men im Wm men im Wn mn im im mn im Wm en Wm i mn mn Wn mn Wm im mn Cm Cm mn Wm Wm Ci mm 


Ea ll a 


oe EE ESS FS FE EEE FE EE TE 0S 


'  কক্জি মাসাহ করার সময় আঙ্গুলসমূহ খিলাল করারও বিধান নেই । 


Ed 
Ed 


:=319]৷ 0০5| 4&০ ওয়াজিব গোসলের পদ্ধতি হলো 

নিয়ত করবে গোসলের এবং পবিত্রতা দুর করার । বিসমিল্লাহ বলবে পানি 
৷ দিয়ে সমস্ত শরীর ও চুলের গোড়া ধৌত করবে পাতলা চুল হোক বা ঘন 
! চুল হোক এবং কুলি করবে ও নাকে পানি দিবে। 

Lit 3। 5 | গোসলে সুন্নত 

৷ দুই গোপনাঙ্গ ধৌত করবে। দুই হাত ধৌত করবে। ওযু করবে সলাতের 
৷ ওযুর ন্যায় । মাথার চুল ভিজাবে। শরীরের ডান পার্শ্ব ধৌত করার পর বাম 
পাৰ্শ্ব ধৌত করবে। দুই পা ধৌত করবে । 


(১5 <1 :> += গোসল আবশ্যকারী বিষয়সমূহ । 
১. অপবিত্রতা: আর এটা হয়ে থাকে সহবাস বা অন্যভাবে বীর্যপাত অথবা 
দুই লিংগের মিলনের কারণে । 
২. মাসিক এবং প্রসবোত্তর রক্তস্রাব । 
৩. মৃত্যু তবে শহীদ ব্যাক্তি ছাড়া কারণ তাদের গোসলের বিধান নেই । 
8৪. কাফের ব্যাক্তির ইসলাম গ্রহণ । 


ক ত 5 58%. "ক: ন: 195 2৪, ‘কহ 2৪৯" নাম "রা "কন: 1 বজ ত: 1% ন "ক এছ’ কলৰ ৷ কৰ ৷ লছ এও ত ৪. ন “জক ত ৷ ৪ 4৪% "কাছ" ২৪৯ ন "5%: ক 2 ক ত ৷ 1৪৯" নল ৷ ন ‘৷ ৷ কম৷ ৯,৪৯ জা 5. "ক ক" 128; ‘ছন ৰছ =৯ লৰ ‘চক = লা 


TNs anne anny nts cn Ce th we Ce Ch Ce Ce Cd Cnn On Cone Cn ‘Wn te CE CD CE CEE eC Cn Ce We Ce Co We ন CC ন ন | ক‘ 


——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-~ 


৷ মোজার উপর মাসৃহের শর্তসমূহ! 
' পাতলা বা ভারি মোজাটা পবিত্র হতে ! ! ! পানি দ্বারা অযু করার পর পরিধান ' 
হবে। ¥ করতে হবে। 
৷ মাসাহ হতে হবে ছোট অবিত্রতার : ! 1" মোজাটি অঙ্গটির অধিকাংশ ! 
৷ ক্ষেত্রে । বড় অপবিত্ৰতার ক্ষেত্রে নয়। ৷: ! ।  আবরণকারী হতে হবে। 
' অর্থাৎ যে অপবিত্রতা গোসল ওয়াজিব :-'- এ 


—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-——-—-—-—-—-—-—-—-a——-—- 


'আর মাসাহ টি হতে হবে শরীয়ত নির্ধারিত সময় সীমার মধ্যে আর তা হলো স্বদেশীর 
' জন্য একদিন একরাত (২৪ ঘন্টা) আর পরদেশীর জন্য তথা মুসাফিরের জন্য তিনদিন! 
'তিন রাত (৭২ ঘন্টা) আর সময়টি শুরু হবে ছোট অপবিত্রতার পর প্রথম মাসাহ থেকে। ! 


ন ন 2 2 ন ন পপ ন ন ন ন পন ন ন 2 ন ন পন ন ন পপ ন ন 2 ন _ _ _ _ _ — ~ 


/ মোজার উপর মাসাহ করার পদ্ধতি: | ৪০ | 459% lH 
।  মাসাহকারী শুধু মাত্র পায়ের আঙ্গুলির অগ্রভাগ থেকে নিয়ে পিন্ডলী পর্যন্ত স্বীয় ৷ 
: হাত অতিক্ৰম করাবে। অর্থাৎ শুধুমাত্র মোজার উপরিভাগ মাসাহ করা হবে। ! 
৷ এবং একই সাথে দুই হাত দুই পায়ের উপরে রেখে মাসাহ করবে। অর্থাৎ ডান 
৷ হাত ডান পায়ের উপর এবং বাম হাত বাম পায়ের উপর রেখে একই সময়ে ৷ 
:  মাসাহ করবে যেভাবে দুই কান মাসাহ করা হয়। কেননা এটাই সুন্নাতের তথা! 
৷ হাদীসের স্পষ্ট বিষয় । 
মাসাহ সংশ্লিষ্ট মাসআলাসমূহ হু ও ঠন 
। ১. যদি মাসহের সময় শেষ হয়ে যায় অথবা মোজা খোলে ফেলা হয় তবে | 
পবিত্রতা অবশিষ্ট থাকবে তা নষ্ট হবেনা । 
৷ ২. ছিড়ে যাওয়া মোজ ও চামড়া দেখা যায় এমন পাতলা মোজার উপরেও ! 
| মাসাহ করা বৈধ । । 


ln REO ESE EEE ENE ETE EE NE IEEE NET OE EINE EON EET EET EEE EET EEE ac 


(0 anc) 


=------------------------------------- 


a :435]৷ ০.৯ এ পেশাব পায়খানার আদবসমুহ 2 
॥ ১. টয়লেটে প্রবেশের সময় বাম পা আগে দিয়ে এই দো'আ পাঠ করা । K 


২. বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে এই দো'আ পাঠ করা 

(ES Al a il i zl ‘| ০১১) উচ্চারণ: বিসসিল্লাহি 
আল্লাহুম্মা ইরী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস 

অর্থাৎ (হে রব) আমি তোমার ক্ষমা চাই । 

ওয়াজিব: তার উপর আবশ্যক হলো কোন দেয়াল বা অন্য কিছু দিয়ে নিজেকে 
আড়াল করে নিবে। আর যদি উনুক্ত ময়দানে হয় তাহলে দূরবর্তী স্থানে চলে 
যাবে। 

তার জন্য নিষিদ্ধ হলো: 

১. রাস্তায়, মানুষের বসার জায়গায়, অথবা ফলদ্বার বৃক্ষের নিচে অথবা এমন 
জায়গায় যা মানুষকে কষ্ট দিবে এবং বদ্ধ পানিতে ইস্তেঞ্জা করা কোন ব্যাক্তির 
জন্য বৈধ নয় । 

২. ইস্তেঞ্জার সময় কৃৃবিলার দিকে মুখ বা পিঠ রাখা । 

৩. ডান হাতে লিংগ স্পর্শ করা । 


৫. রাস্তায়, মানুষের বসার জায়গায়, অথবা ফলদ্বার বৃক্ষের নিচে অথবা এমন 
জায়গায় যা মানুষকে কষ্ট দিবে এবং বদ্ধ পানিতে ইস্তেঞ্জা করা কোন ব্যাক্তির 
জন্য বৈধ নয় । 

৬. ইন্তেঞ্জার সময় কৃৃবিলার দিকে মুখ বা পিঠ রাখা । 

৭. ডান হাতে লিংগ স্পর্শ করা । 

৮. আল্লাহর জিকির করা । 
অতঃপর তার ইন্তেঞ্জা শেষ হলে পানি বা ঢিলা ব্যবহার করবে। আর ঢিলা 
কুলুকের শতসমূহ হলো: 

১. তিনবার বা ততোধিক মাসাহ করতে হবে। তবে একই জায়গায় নয়। 

২. আর ঢিলা যেন পরিস্কার হয় তথা পাথর বা রুমাল যেন শুকনো হয় । 

৩. ঢিলা যেন অপবিত্র জিনিস, সম্মানিত জিনিস যেমন খাদ্য, হাডিড এবং গোবর 
এসব কিছু না হয়। আর যদি শরীরে বা কাপড়ে পেশাব ছিটে আসা এবং 
গোপনাঙ্গ প্রকাশ হওয়ার আশঙ্কা মুক্ত থাকে তাহলে দাড়িয়ে পেশাব করা 

J বৈধ। নবী (স) এক জাতিয় আবর্জনার জায়গায় এসে দাড়িয়ে পেশাব f 
করেছেন । (বুখারী, মুসলিম) j 


Cm Camm Ti Cn Cn Cn Cm Ci Ci Cin Ca Cm Ci Ci Ci Cam Ci Cn Cam Cin Cin Cin Ci Cm Ce Cm i Cm Cem Cin Cm am Ten am Cn Cm em 


@€ 


0) 


EP FR TOE Pt EN 


পবিত্ৰতা বিষয়ক প্রশ্নাবলী 


. অজুর শর্ত কয়টি? 


ক.৯টি খ.১০টি গ.৮টি 


ক. চারটি অঙ্গ খ. চার অঙ্গের সাথে ধারাবাহিকতা ও লাগাতার 


. অজু ভঙ্গের কারণ কয়টি? 


ক.৬টি খ.৫টি গ.৮টি 


‘ নিম্নে বর্ণিত বিষয়গুলো থেকে অজু ভঙ্গের কারণ নির্ণয় কর। 


ক. উটের গোশ খ. হরিণের গোশত গ. পেটের আওয়াজ 
ঙ.তন্দ্রা চ. মুর্দাকে গোসল করানো ছ. মহিলাকে স্পর্শ করা । 


. তায়াম্মুমের পদ্ধতি বর্ণনা কর। 
. গোসলের পদ্ধতি বর্ণনা কর। 
‘ নিষ্নে বর্ণিত প্রত্যেকটি মাসআলার হুকুম বর্ণনা কর । 


মাসআলা হুকুম 


Xe dl AE |= 


ঘ. বায়ু 


নিয়্যত উচ্চারণ করা 


একটি অযু দিয়ে একটি সলাতের নিয়্যত 
করে একাধিক সলাত পড়লে । 


অজুর মধ্যে নয়্যত ভঙ্গ করলে 


থাকলে 


HE SSG TES Tae | 


মাসআলা হুকুম 
উটের গোশত খাওয়া অবস্থা অজু করলে 
পানি বা ঢিলা ব্যবহারের পূর্বে অযু করলে 
কানের জন্য নতুন পানি নেওয়া 
তিনবার মাথা মাসাহ করা 
একবার করে ধৌত করা 
তিনবার করে ধৌত করা 
অজ্ুতে দুই কজ্জি ধৌত করা 
দাড়ি খিলাল করা 
অজুতে কচলানো 
যা ধোত করা আবশ্যক তা মাসাহ করলে 
মাথা ধৌত করা 
দুই হাতে ককজ্তি পর্যন্ত পাত্রে প্রবেশ 
করালে 
অজুর ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা 
তিনের অধিক ধৌত করা 
পিন্ডলী ধৌত করা 
সাতারের পর সলাত পড়লে 
গোসলের পর অযু না করেই সলাত 
পড়লে 


ASA 


———-————————— — — — — — — — — — ——— —— ————————— 


Te 2 Se Fe tO tt Ch Wn ant oh, Bin ‘i San Hi Wt Se “tin Bn Wnt ie J 


যাকাত চার প্রকার:- 


im nm mm mn mn in im mn mn mn Wm mn Wm mn em mn Wm mn Wm 


যাকাত 
যাকাতুল ফিতর ৷ আর উহা প্রত্যেক 
আযাদ, এর উপর ফরজ । 


a: nt bk ont. St ns "0h Sit Tne “oa0. Born’ tonto ‘th: Lh We. 12 ল পল ‘৷ + ক 


—-——শ 


ও টাকা পয়সা 
KD) 
সমস্ত হবে। স্বর্ণের 
নিসাব ২০ 


ত পশু 


বছরের অধিকাংশ 
মাঠে চরে। 


যে গৃহ 


Bo: ome aes ti tens hs eh ‘eh ‘nh. ‘Ci Cn: Cn” Cans, “tt ‘Wi both “Cm” Wa CG, ‘Ct eh We ob ‘ন: ন ‘+; 


তাহলো: শষ্য- 
ফল। 


r—-—--------=--=-------------—- 


উহা প্রত্যেক এ 
ক্রয়- 
যর জন্য 

তৈরি করা হয়েছে। 


= — = = = লা 


—————শ 


Ed — ~~ 


gf :553]| ৯| যাকাতের হকদারগণ 
১. ফকীরঃ: আর তারা অভাবগ্রস্থ যাদের কিছুই নেই ৷ বা অল্প কিছু রয়েছে। 


২. মিসকিন: আর তারা প্রয়োজনের অর্ধেক বা প্রয়োজনের কাছাকাছি অর্থ 
রয়েছে; যদি ধরে নেওয়া হয় যে, ব্যাক্তির এক বছরের জন্য ১২,০০০/- 
বারো হাজার রিয়াল যথেষ্ঠ, তাহলে এক্ষেত্রে ফকীর হলো এ ব্যাক্তি যার 
নিকট ছয় হাজারের কম অর্থ রয়েছে বা তার নিকট কিছুই নেই । আর এঁ 
ক্ষেত্রে মিসকীন হলো: যার নিকট ছয় হাজার রিয়াল রয়েছে বা তার চেয়ে 
বেশি কিন্তু ১২,০০০/- বারো হাজারে পৌছায়নি। তাই আমরা ফকীর ও 
মিসকীনকে প্রদান করবো যা তাদেরকে এক বছরের জন্য যথেষ্ঠ করবে, 
কেননা যাকাত বছরে একবার ফরজ হয় । 


৩. যাকাতের ক্ষেত্রে যারা কাজ করবে: তারা হলো: যাকাত একত্রকারী, 
সংরক্ষণ কারী, বন্টন কারী, যাদেরকে সরকার সেক্ষেত্রে দায়িত্ব দেবে। 
যাকাতের অংশ গ্রহণ করার জন্য তাদেরকে দরিদ্র্য অবস্থা হওয়া আবশ্যক 
নয়। বরং যাকাতের অংশ হতে তাদেরকে প্রদান করবে যদিও তারা ধনী হয়। 


8. (29% dla যাদের ইসলাম গ্রহণের আশা করা হয় বা ক্ষতি না 
করা বা, তার ঈমান শক্তিশালী হওয়ার আশা করা হয় । 


৫. মুক্তিপণ: (ক) আর তারা হলো: যে মুসলিম দাস তার মালিক হতে 
নিজেকে মুক্তো করার জন্য করেছে। (খ) মুসলিম দাস মুক্তো করা। (গ) 
মুসলিম বন্দি । আর তাদের বিধান এ দাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যাকে 
তার মালিক সেচ্ছায় আযাদ করে দিবে। 


৬. খাণগ্ৰস্থ: তারা হলো (ক) যে মানুষের মাঝে সমাধানের ক্ষেত্রে খণী ৷ (খ) 
যে নিজের কারণে খণী। আর খণী ফকীর ব্যক্তির ঝণকে যাকাতের নিয়তে 
মাফ করায় সে ব্যক্তির যাকাত প্রদান যতেষ্ঠ হবে না। 


Te am ann Cm i Wn in im im mn im en We Cm in mn im Wn i im mn mn im en Wm Wm mn Cm Wm Wn Cm Wim Wim wim em 


(5 aM) 


c———-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—_—-—-—-—-—-—-—-—-—-—-—-—-———_—-—-—-—-—-—-—-—-—-—-——-—— 


\ 


“ ৭. আল্লাহর রাস্তায়: মুজাহিদগণ ও তাদের যা সরঞ্জাম এর প্রয়োজন হয় । । 
৮. মুসাফির ব্যক্তি: যার সফরের খরচ পত্র শেষে হয়ে গেছে তার নিজ দেশে 
পৌছাতে যা প্রয়োজন তা প্রদান করা হবে। আর উল্লিখিত প্রকারের যে কোন এক 
প্রকার কে যাকাত প্রদান করা বৈধ হবে। আর যাকাত কোন ধনী ও সুঠাম 
লেবারের জন্য বৈধ নয়। অনুরুপ ভাবে রাসূল (স.) এর বংশের জন্য বৈধ নয়। 
তারা হলো: বনু হাশেম ও তাদের দাসসমূহ ৷ অনুরুপ যাদের খরচ কহন করা 
ওয়াজিব এবং কাফের, তাদের জন্য যাকাত প্রদান বৈধ নয় । কিন্তু যাকাত ব্যতিত 
অন্য ধরণের সাদাকাহ তাদেরকে প্রদান করা বৈধ । আর যে ক্ষেত্রে প্রদান করাতে 


~ 


nm 


সবচেয়ে বেশি উপকার রয়েছে তাহাই পরিপূর্ণ 
\ Sr 
Ad গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ: স্‌ 


1S, বিনতুল মাখায: যার বয়স এক বছর পূর্ণ হয়েছে, তার এই নামকরণ করা! 
I হয়েছে কেননা তার মা গর্ভবতী । | 
: ২. বিনতুল লাবণ: ওঁ বাচ্চাটিকে বলা হয় যার বয়স ২ বছর পূর্ণ হয়েছে। 
তার এই নামকরণ করা হয়েছে। কেননা তার মা দুধ প্রদান করে। 
। ৩. আল হেফফাহ: এ বাচ্চাটিকে বলা হয় যার বয়স ৩ বছর পূর্ণ হয়েছে। 
তার এই নাম রাখা হয়েছে কেননা ষাড় উট তার পিছনে লাগে। 
৷ 8. আল জাযআহ: ওঁ বাচ্চাটিকে বলা হয় যার বয়স ৪ বছর পূর্ণ হয়েছে, 
কেননা এই বয়সে তার দুধ দাত উঠে যায় । 
৷ ৫. আত্‌ তাবীঈ বা আত তাবীআহ: গরুর এ বাচ্চাটিকে বলা হয় যার এক 
বছর পূর্ণ হয়েছে। 
৷ ৬. আল মুসিন্নাহ: এ বাচ্চাটিকে বলা হয় যার বয়স দু বছর পূর্ণ হয়েছে। 


8 Ca ann beh CC bh ‘Xm CS 2 "Wn Eh Si bin’ Cd Cin SE ‘Ci CEG bm tn Cnt ns: Oh “am TCs: th tno “nm ‘Cb © Ci mn: SE ‘nd lh “dims bi Cn Cs nb on’ 


(0 aM) 


— ন —_ — —_ — —_ —_ — —_ —_ —_ —_ _—_ ~ 


BSN Jka A] Js Jl 
নিয্নের ছকে দেখে নিচের ছকে দেখে ন চরণশীল পালিত 
নিন নিন প্রাণী 

যা আসমানের পানি ৩০০ সা,আ 
ও ঝর্ণ৷ দ্বারা হয় 
তাতে এক 
দশমাংশ । শর্ত নয় জমির ফসল 
যা ছেঁচের পানিতে 
হয় তাতে এক 
বিসাংশ 
আর যা উভয় দ্বারা ৮৫ গ্রাম স্বর্ণ বা 
হয় তাতে এক ৫৯৫ গ্রাম রোপ্য শৰ্ত অর্থকাড়ি 
চৌদ্দাং 
স্বর্ণ ও রোপ্যের মূল্য 
চৌদ্দাংশ করে নিসাব করা শৰ্ত ব্যবসার সামগ্খী 
হবে 


HE SS TESS Tae | 


:  চারণশীল পশুর যাকাতের নিসাব ও পরিমাণ: 
ছাগল, ভেড়া, মেস | উট এক বা দুই কুঁজওয়ালা গরু, মহিষ 
পরিমাণ যাকাত পরিমাণ যাকাত পরিমাণ যাকাত 
৪০ | ১২০ | ১টি ১টি এক 
ছাগল বছরের 
৫ ৯ | ১টি ছাগল | ৩০ | ৩৯ HE 
বাচ্চা 
১২১ | ২০০ ২টি দুই 
ছাগল বছরের 
১০ | ১৪ | ২টি ছাগল | ৪০ | ৫৯ Ei 
বাচ্চা 
২০১ | ৩০০ | ৩টি ১বছরের 
ছাগল গরুর ২টি 
১৫ | ১৯ | ৩টি ছাগল | ৬০ | ৬৯ মহিলা 
বাচ্চা 
২০ | ২৪ | ৪টি ছাগল 
এক বছরের | বর পর থেকে প্রত্যেক 
২৫ | ৩৫ চটি দের ৩০টি গরুতে ১টি এক 
এর পর থেকে প্রত্যেক মহিলা 
বছরের গরুর বাচ্চা এবং 
১০০ টি ছাগলে ১টি বাচ্চা 
ছাগল যাকাত লাগবে। দুই বছরের তোক ৪০9 গাতে ২ 
বছরের গরুর ১টি মহিলা 
৩৬ | ৪৫ চটি টয বাচ্চা দিতে হবে। 
মহিলা 
বাচ্চা 
তিন 
যেগুলোর যাকাত দেওয়া বছরের ১টি 
হবেনা: পীঠা, ক্ৰটি যুক্ত । ৪৬ | ৬০ | উটের 
প্রাণী, নিম্নমানের সম্পদ । মহিলা 
বাচ্চা 


— AH — 


| Xe al ol bY HE 


আর গ্রহণ করা হবেনা: চার বছরের 
দূৰ্বল প্রাণী, গর্ভবতী ১টি উটের 
প্রাণী, অতিভোজী প্রাণী ও | ১% | ৫ | মহিলা 
সৰ্বত্তম সম্পদ ৷ বাচ্চা 
দুই বছরের 

৭্৬ ৯০ উটের ২টি 

মহিলা 

বাচ্চা । 

তিন 

বছরের 

৯১ | ১২০ | উটের ২টি 

মহিলা 

বাচ্চা । 

২ বছরের 

১২১ | ১২৯ উটের ৩টি 

মহিলা 

বাচ্চা । 
[_ এর পর থেকে প্রত্যেক | 
৪০টি উটে ১টি বিনতে 

লাবুল প্রদান করতে হবে 

এবং প্রত্যেক ৫০টি উটে 

১টি হাককা যাকাত প্রদান 

করতে হবে। 


——»}  —_—_—_—— 


HN OU AS NEB TB l= 
যাকাতের পর্বের প্ৰশ্নসমূহ 


১. সম্পদে এক বছর অতিক্রম না করলে যাকাত নেই 
ক. হিজরী বছর খ. খ্রিষ্টাব্দ বহর গ. কোন পার্থক্য নেই 


২. বছর অতিক্রমের শর্ত থেকে ছাড় দেওয়া হয়েছে: 
ক. গুপ্তধন খ. জমির ফসল গ. উল্লেখিত সবগুলোই 


৩. স্বর্ণের হিসাব: 
ক. ৮৫ গ্রাম খ. ৫৯৫ গ্রাম গ. ৯৫ গ্রাম 


8. রোপ্যের হিসাব: 
ক. ২০০ দিরহাম খ. ৫৯৫ গ্রাম গ. উল্লেখিত সবগুলোই 


৫. গৃহপালিত পশু হলো: উট, গরু, মহিষ ও ছাগল 
ক. সঠিক খ. ভুল 


৬. ফলের কোন যাকাত নেই । 
ক. সঠিক খ. ভুল 


৭. চরনশীল প্রাণী: 
ক. যার মূল্য বেশি খ. যা বছরের অধিকাংশ সময়ে মাঠে চরে। 


৮. যে পশু বৈধতে চরে 
ক. পবিত্র ভক্ষণ করে। খ. যার মালিক নেই । 


৯. যদি মিসকিনদের উল্লেখ করা হয় তাহলে ফকীরই উদ্দেশ্য । 
ক. সঠিক খ. ভুল 


১০.ফকীরকে যাকাত হতে প্রদান করা হবে যা যথেষ্ট হবে: 
ক. এক বছরের জন্য খ. ১ মাসের জন্য 


— —_—— I — — 


(alc) 
১১. যাকাতের কর্মচারী হলো তারা: 
ক. প্রত্যেকেই যারা সেক্ষেত্রে কাজ করে। খ. শুধুমাত্র সরকার যাদের দায়িত্ব 
দিয়েছে । 
১২. নিম্নে বর্ণিতের যাকাতের পরিমাণ নির্ণয় করুন: 


সম্পদ যাকাতের পরিমাণ নিসাবের অপরিপূর্ণ সংখ্যা 


— TT aaieies)s 
১৩.মনজয় করাদের অন্তর্ভুক্ত হবে সেই কাফের ব্যক্তি যার ইসলাম গ্রহণের আশা করা 
যায় না। 
ক. সঠিক খ. ভুল 
১৪.মালিক তার দাসকে মুক্তো করে দিলে তাকে যাকাত দেওয়া যাবে। 
ক. সঠিক খ. ভুল 


১৫.কোন ধনী ব্যক্তি ফকীরের থেকে তার খণের থেকে তার খণের অর্থ চাইলে । কিন্তু 
ধনী ব্যক্তিটি খণ পরিশোধ নিলো না এবং সেই অর্থকে তার যাকাত প্রদান মনে 
করল । তার এই কাজটি কি সঠিক । 
ক. সঠিক খ. ভুল 


১৬. আল্লাহর রাস্তা বলতে বুঝায় সমস্ত কল্যাণের কাজ, যেমন: মসজিদ বানানো । 
ক. সঠিক খ. ভুল 


১৭.টাকা কড়ির যাকাত চল্লিশাংশে ভাগ করে হিসাব করা হবে। 
ক. সঠিক খ. ভুল 


১৮.চরণশীল পশুর যাকাত ফরজ কিন্তু যে পশুকে খাওয়ানো হয় এবং যাকে কাজের 
ক্ষেত্রে ব্যবহার করা হয় তাতে যাকাত ফরজ নয়। 
ক. সঠিক খ. ভুল 


১৯.শস্য ও ফলের যাকাত ফরজ নিসাব পূর্ণ হলে এবং যখন সেগুলো পাকার উপক্রম 
হবে। 
ক. সঠিক খ. ভুল 

২০.সেই শষ্য-ফল সেচের মাধ্যমে হয় তাতে বিশমাংশ যাকাত ফরজ । 
ক. সঠিক খ. ভুল 


২১. স্বৰ্ণে যাকাত ফরজ নেসাব পূর্ণ হলে, আর তার পরিমাণ হলো ২০ মিসকাল। 
ক. সঠিক খ. ভুল 


২২.নিম্নেরে যেগুলোর যাকাত ফরজ টিক চিহু দিন: 
ক. মুরগী খ. দোকান পাট গ. ছাগল যেগুলোকে খাবার ক্রয় করে খাওয়ানো হয় 
ঘ. চরণশীল উট ৬. খেজুর বাগান চ. ২৫ মিসকাল পরিমাণ স্বর্ণ 

২৩.গরুর তাবী বলা হয় যে বাচ্চার দুই বছর পূর্ণ হয়েছে। 


— ——————=[ NE — 


{ Se adc) 


ক. সঠিক খ. ভুল 
২৪.টাকা পয়সার নেসাব নির্ধারণ করা হবে: 
ক. ব্যবসার সামগ্রীর সঙ্গে খ. স্বর্ণের বা রোপ্যের নেসাবের মুল্যের সঙ্গে । 


গ. স্বর্ণ ও রোপ্যের নেসাবের মুল্যের সঙ্গে । 


২৫.টাকা পয়সার যাকাতের ফরজ হলো: 
ক. এক চল্লিশাংশ খ. এক বিশামাংশ । 


২৬.৮০ গ্রাম স্বর্ণের যাকাত হলো: 
ক. দুই গ্রাম খ. চারগ্রাম গ. কোন যাকাত নেই । 


২৭.বসবাসের জন্য নির্মিত বাড়ীতে যাকাত ফরজ । 
ক. সঠিক খ. ভুল 


২৮.প্রত্যেক মুসাফির ব্যাক্তিকে যাকাত প্রদান করা হবে কেননা সে পথিক । 
ক. সঠিক খ. ভুল 


(FF — ——— 


(5 aM) 


নফল নিয়ত এটি দিনের যেকোন 


—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


৮৭:৬৬ সিয়াম বা রোযা: 
৷ এর শাব্দিক অর্থ বিরত থাকা। এর শারঈ অর্থ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত সকল ' 
' প্রকার রোযা ভঙ্গকারী বিষয় ও পানাহার পরিত্যাগের মাধ্যমে আল্লাহর ইবাদত 
' করা। । 
1 ৪৮০!৷ 05)| রোযার রুকনসমূহ ' 

'সিয় ম বা রোযা ভঙ্গকারী বিষয় হতে ৷ নিয়ত করা । নিয়ত দুই প্রকার 
। EO EE | ত গাৰু EE EEE EE : TEE EE EEE EEE EEE ESE 
J 25 ual 4s 

৷ ফরজ নিয়ত যা ফজরের পূর্বেই নিয়ত স্থির 


: সময় করা যায় তবে শর্ত হলো 
৷ _ (ডিক্ত সময়ের পূর্বে) কোন কিছু 
' পানাহার না করা । আর নেকি গণ্য 
হবে নিয়ত করার পর থেকে । 


করা । আর মাস প্রবেশ করার পর নিয়ত । 
' পূৰ্ণ মাসের জন্য যতেষ্ঠ ৷ নিয়তের জায়গা ' 
হলো অন্তর । তা মুখে উচ্চারণ করে বলা ' 

বিদআত 


St Ee, CC Eo Sn 0 2 a to Se 2 Sai a it Se aan Te i ae Sm eB a Kt Te) th Cn Ct te a tan ‘beh mh th TWh tnt mn Sh bth Tm Stet Bint bn nnn ‘tn bene Winn BS 


ETE TT ETT EET ETE TTT TEE TT 


Nm ns ens an ens em en em an em em tne mn an em annem em nm en eens nm em Em em mm am ms am em om OD 


Ta i i mm in i mn i Wm en i mn Wm i Wm en Wm en mn mn mn mn Wl Kaa mn mm mn tm mn mn mn em en em Wm en Wm en my mn Wn en Wm i WW 


ie al" tt 


ce I -—————-———-—-—-——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—— 


১. মুসলিম হওয়া 


৩. প্রাপ্ত বয়স্ক হওয়া, কিন্তু অপ্রাপ্তবয়স্কদের রোযা রাখার জন্য উৎসাহ 
I দেওয়া হবে এবং তার অভিভাবক তাকে আদেশ করবে। 

8. মুকিম হওয়া: তাই মুসাফিরের উপর রোযা ফরঝ নয়। কিন্তু উত্তম হলো 
৷ কষ্ট না হলে রোযা রাখা । কেননা রাসুলুল্লাহ (স) এর আমলের কারণে এবং 
দ্রুত দায়মুক্ত হওয়ার জন্য, আর উহা তার জন্য সহজ ও মাসের ফযিলত 


পাওয়ার জন্য । 
\ ৫. সুস্থ হওয়া । 


Yh ba aa. a Ed li i fi i Lim a Tian TE i, i hii Ci a Ai i ih i hii Ti, a Vt Fi i li Li a, Sa Aid SE DC i Moa Hh ite a < im bmn dint Sadi 4 


কষ্টকর: এই অবস্থার সঙ্গে মিলিত হবে। 
হায়েজ নেফাসে পতিত মহিলা, দুধ। 
প্রদান কারীনি মহিলা, ও মুসাফির ' 
ব্যক্তি। তাই যে দিনগুলো রোযা রাখেনি! 
কষ্ট দূর হলে উক্ত দিনের কৃযা করবে।। 
আর কষ্ট দূর হওয়ার আগে মারা গেলে! 
সে দায়মুক্ত হয়ে যাবে। 


‘৪৮৭০7৯5১, সিয়াম বা রোযা ওয়াজিবের শর্তসমূহ ' 
২. বিবেকবান হওয়া 


৬. হায়েজ ও নেফাস হতে মুক্ত হওয়া । 


Cm ams a erm nm Ci Wn Cn Wi Wm Cm Cm tn Cn We Cnn Cem 


“dj AY 2» 
এমন রোগ যা ভালো হওয়ার আশা নেয়: ৷ 
এর সঙ্গে প্রবীন অপারগ ব্যাক্তিকে! 
মিলিত করা হবে। সুতরাং তার প্রতি 
রোযা ফরজ নয়। বরং প্রতিদিন একজন ' 
মিসকিন কে খাবার খাওয়াবে । সে ক্ষেত্রে! 
এই পদ্ধতি অবলম্বন করতে পারে: । 
দিনের সংখ্যা হিসেবে মিসকিনদের 
একত্রিত করে দুপুর বা রাত্রের খানা! 
খাওয়াবে । কিংবা তাদেরকে দিনের 
সংখ্যা হিসেব করে খাবার বন্টন করে: 
দিবে। প্রত্যেক মিসকিনকে ৫১০ গ্রাম! 
করে ভালো গম আর উত্তম হলো যে, 
তার সঙ্গে তরকারীর জন্য মাংশ ও তৈল! 
দিবে। I 


HE SSG TES Tae = 
রমযান মাস প্রবেশ কি দ্বারা সাবস্ত হবে? 


iS mia Eth Se ba SE a EN Sh A ban Ye TS 2 i te 1 0 05 fh be KE 9 5 1 5 ক ‘ক = "4%, ৯ ‘= 2, 2 ন 5 = 


ES ~ 


El ॥৮৭৷ ৩/১১ সিয়াম ভঙ্গকারী কারণসমুহ । Ll 
১. স্বইচ্ছায় খাবার পানাহার করা । কিন্তু কেউ তা ভুলে করলে তার রোযা ; 
সহি শুদ্ধ হবে। 
২. সহবাস করা৷ যদি রমযানের দিনে তা করে, এবং রোযা তার উপর ফরজ 
তাহলে দাস আযাদ করা । যদি তা না পারে তাহলে পরপর দুই মাস | 
রোযা রাখা । আর যদি তা করতে সক্ষম না হয় তা হলে ৬০ জন : 
মিসকিনকে খাবার খাওয়ানো । 
৩. হহ্থমৈথুন বা চুমা খাওয়া বা জড়িয়ে ধরার মাধ্যমে বীর্ষ বের হওয়া ৷ | 
8. যা খাবার পানাহারের স্থলাভিষিক্ত । যেমন খাবা ইনজেকশন, আর যদি 
খাবার ইনজেকশন না হয় তাহলে রোযা ভঙ্গ হবে না। 
৫. ইচ্ছাকৃত ভাবে বমন করা । 
৬. সিংগার মাধ্যমে রক্ত বের করা। কিন্তু পরিক্ষার জন্য অল্প রক্ত বের করায় 
রোযা ভঙ্গ হবে না। | 
৭. হায়েয ও নেফাসের রক্ত বের হওয়া । 


= a em nm a em me 2 a on om 


থুথু গিলে ফেলা, প্রয়োজনে খাবারের স্বাদ গ্রহণ, গোসল করা, মিসওয়াক করা, ' 
সুগন্ধি ব্যবহার করা, এসি ব্যবহার করা । ! 


R08 os cD CC Cs 5 CC | CD > = > = 


(0 aoc) 


2 = 22 2 2 2 12 2 2 2 i 2 2 25 = = = = = 5 = == = = = = = Hl 
~~ 
Rg he 


dll cli 

১. সাহরী গ্রহণ করা । ২. সাহরী বিলম্ব করে গ্রহণ করা । ৩. সময় হওয়ার সাথে 
সাথে ইফতার করা । ৪. আধা পাকা খেজুর দ্বারা ইফতার করা, তা না গেলে 
শুকনো খেজুর দ্বারা, আর খেজুর যেন বিজোড় হয়। যদি খেজুর না পায় তাহলে 
পানি দ্বারা । আর কিছুই না তাহলে অন্তরে ইফতারের নিয়্যত করবে। 

৫. রোযা অবস্থায় ও ইফতারের সময় দো’'আ করা । ৬. বেশি বেশি দান খয়রাত 
করা । ৭. রাত্রের সলাতের প্রচেষ্টা করা । ৮. কুরআন তেলাওয়াত করা। ৯. যে 
তাকে গালী দিবে তাকে বলা আমি রোযাদার। ১০. উমরাহ করা। ১১. শেষ 
দশকে এতেকাফ করা । ১২. লাইলাতুল কৃদরের অনুসন্ধান করা। 


~ 


\ 


EEE ETT ETE TET TT 
ds ins Es 5 = = 


ne a Ci Cn Cn Mm mn Cm Cn Cam Wn Cm Cm Cn Cm Cm Cn Wm Cm Cm Cm Cm Cm Cm Cin Cn Cam Cam Cm Mm Crm Cm Cm Cam Cm Cm anim nm Cm Cm Tem Em em mm 


~ 
Ed 


সিয়ামের অপছন্দনীয় কাজ সমূহ 


১. প্রবল ভাবে কুলি ও নাকে পানি দেওয়া 
২. প্রয়োজন ব্যাতিত খাবারের স্বাদ গ্রহণ করা । 


! রোযাদার ব্যক্তির উপর যা হারাম 
৷ ১. নাকের পৌটা গিলে ফেলা, কিন্তু তা দ্বারা রোযা নষ্ট হবে না। 
৷ ২. এ ব্যাক্তির ক্ষেত্রে চুমা খাওয়া যার রোযা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। 
। ৩. মিথ্যা কথা বলা । { 
৷ 8. মানুষের সঙ্গে মুর্খতা আচরণ প্রকাশ করা । 
৷ ৫. দুই তিন দিন লাগাতার রোজা রাখা । 


te me i i mn im in mn im em mn im i mn i im mn im in mn i Wm mn im mn mn Wm im mn im mn mn Wm Wm mn Cm mn mn Wn Wm im mn wm em 


(5 aoc) 


f নফল সিয়াম/রোযা jp 
. রমযানের পূর্ণ রোযা যিনি করেছেন তার জন্য শাওয়াল মাসের ৬টি রোযা '! 
রাখা । | 
যিনি হজ্জ করতে এসেছেন তিনি ব্যাতিত আরাফার দিন রোযা রাখা । 
আশুরার রোযা রাখা, সঙ্গে তার আগে একদিন কিংবা পরে একদিন । I 
প্রতি সোম ও বৃহস্পতিবার রোযা রাখা, বিশেষ করে সোমবার ৷ 


uu 


প্রতি মাসে ৩টি রোযা করা । আর উত্তম হলো ১৩, ১৪, ১৫। 

একদিন রোযা রাখা পরদিন ইফতার করা । 

মুহাররাম মাসের রোযা রাখা । 

জিলহজ্জ মাসের প্রথম নয়দিন রোযা রাখা । 

শাবান মাসের রোযা রাখা, কিন্তু মাস পূর্ণ করবে না। , 


~ 


VY NDEs OG 4 


Cn a, Th Ce Ce Cn Cn 2 Ca Cn Cn Ce Cn Cm Ci Cm Cn CT CT Ci Ce CE Ci i CC Cn tn 2 Ch Cn Cn Ca Ct Ci en Ce em Can Cn 


——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-————_—-—_—_—_—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-— 


মাকরূহ রোযা 
৷ শুধুমাত্র শুক্রবার, শনিবার, রবিবারের রোযা রাখা মাকরূহ । কিন্তু কোন কারণ বশত ! 
৷ যদি তা করে যেমন আরাফার দিন তাহলে কোন অসুবিধা নেই । 


cn Cn i Cn Cm Ci Wn Cn Mm Cm Cm Ci Cn En Wm Cm Ee Ci Mn mn Wm Cm Ci Cm Wn Cn Cm Ci Ci Cm Wm Wn Wm Ci Cn Cm Cn Cn Wi Cm ae Cm Mm enn Em am em em mm 


e——-—-—---—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


নিষিদ্ধ রোযা 
।॥ ১. একক ভাবে রজব মাসের রোযা রাখা 

৷ ২. দুই ঈদের রোযা রাখা 

' ৩. সন্দেহে দিনে রোযা রাখা । কিন্তু যার আমলগত ভাবে রোযা রাখার নিয়ম 
আছে তার জন্য অসুবিধা নেই । 

' 8. তাশরীফের দিনের রোযা রাখা (জিলহজ্ব মাসের ১১, ১২, ১৩ তারিখ কিন্তু 
যার হাদী দেওয়ার সমর্থ নেয় তার জন্য বৈধ। 

। ৫. বছর ধরে রোযা রাখা । 


Ce Cas cn Cn Ci ci a Cm Ci Cn Tih Camm Th Cn Ci Cm Ci Cie CE Cm Ci Cm Cah Ca We Cn Cm Cn Ce Ti Ca Ci Can Cn Ci Cm Wm Cn Ci tm Wn we CD Cm a ‘পন 


oo all od sa 

রোযা কাযা করার বিধিবিধান । Y 
কাযা করার ক্ষেত্রে লাগাতার ভাবে করা মুসতাহাব - 
. ঈদের পরেই দ্রুত করা উচিৎ 1 
. যদি কারণ ছাড়া বিলম্বিত করে ফেলে তা হলে তাকে অতিরিক্ত রোযা রাখতে 
হবে না। কিন্তু সে জন্য সে গুণাহগার হবে । I 


0 GLY 


CN ame ci cane Cn Cem We Ce CD Cn Cn Wn Ca Can CE Cin Can Ca We CC Ci Cn, We Cn CD Ci Cnn Cn Cnn We Ce Cy Ce Ci Wee Ce Ce, Ce Ce Ce CW 


2—_--------------------------------------------- 


মুসলিম অবস্থায় রমযান মাসের শেষ দিন যে পেয়েছে তার উপর ওয়াজিব। সে 
হোক বড়-ছোট, পুরুষ-মহিলা, দাস-আযাদ ৷ ঈদের দিনএ রাত্রীতে প্রদান করা 

উত্তম । তার পরিমাণ হলো এক সা’আ খাদ্য এবং গর্ভের বাচ্চার যাকাতুল ফিতর 
দেওয়া মুত্তাহাব। 

১. রোযাদার ব্যাক্তির বেহুদা কথা-কর্মের পবিত্রতার করণ । 

২. ফকীর মিসকিনদের ঈদের দিন মানুষের নিকট চাওয়া পরা বাচিয়ে রাখবে । 


৷ যাকাতুল ফিতরা প্রদান করার সময় : 
ELEN EE RE ETE OEY | I WE A AE, YOR NE TTS OE ET. SY 1 
[235 5, TEE CCE TS Ji 
৷ নিষিদ্ধ সময়: ঈদের !! উত্তম সময়: ফজরের '! বৈধ সময়: ঈদের ১দিন : 
সলাতের পর । পর ঈদের সলাতের ॥। বা ২দিনআগে। 
1 7 আগে । 1! 


(0 aoc) 


~ 


=-=--=-=-=-=-=--=-=----=-------------------------—--—--—-—-—-—-—- 


UPDRS 


এক সা’আ খাদ্য যা মানুষ গ্রহণ করে, সুতরাং অর্থ যথেষ্ট হবে না। আর 
সা’আর পরিমাণ হলো ২ কেজি ৪০ গ্রাম ভালো গম । 


0 a en oh Ch nC TC CC 0 Cn C0 Ce Ci CC 0 C2 en CC nt a CC 0 Co CC OC Ca 0 Cn CnC oe Cas Sr | 


e———---—--—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- 


৷ ১১০ঈদের সলাত 

ঈদের সলাত প্রত্যেকের উপর ফরজ । সূর্য উঠার কিছুক্ষণ পর হতে দুপুর 
পর্যন্ত পড়া যাবে। ছুটে গেলে কাযা করা যাবেনা ৷ উত্তম হলো সলাত মাঠে 
পড়া । মসজিদে পড়া বৈধ । সলাতের আগে বিজোড় খেজুর খাবে। পরিষ্কার 
অর্জন করবে । সুগন্ধি ব্যবহার করবে। উত্তম পোশাক পরিধান করবে, এক 
রাস্তা দিয়ে যাবে অপর রাস্তা হয়ে প্রত্যাবর্তন করবে। আর ঈদের শুভেচ্ছা 
বিনিময় করায় অসুবিধা নেই । আল্লাহ আমাদের ও আপনাদের কে কবুল 
করে নেন। ঈদের রাত্রীতে ও দিনে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নামাযের পরে 
তাকবীর পাঠ করা সুন্নাত । তাকবীরের শব্দগুলো হলো । 

4 ads 5 248 21 24ST 2 dlr Nl 21S 2481 2h 381 Bl 
আল্লাহু আকবার অলিল্লাহিল হাম্দ । 
অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান, আ ল্লাহ ছাড়া কোন মা‘বৃদ নেই । আল্লাহ 
মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর | (ইরওয়াউল গালীল, মাশা.৩/১২৮, 
মুসান্নাফ ইবনে আবী শাইবা, মাশা. হ/৫৬৯৭, সহীহ, যাদুল মারআদ, মাশা. পৃ. ২/৩৯৫) 
ঈদের সলাতের পদ্ধতি হলো: খুতবার আগে ২ রাকাআত সলাত ৷ প্রথম 
রাকাআতে তাকবীরাতুল ইহরামের পরে ৬ তাকবীর দিবে। এবং দ্বিতীয় 
রাকাআতে কিরাতের পূর্বে ৫ তাকবীর দিবে, দাড়ানোর তাকবীর ব্যতিত । 


Tm mm im men in im mn im im in im im in mn im mn mn im mn im Cm mn im im im im Wm mn Cm Wim aim am im mm 


HN OU AS NEB To |= 
সিয়াম পর্বের প্রশ্নপত্র 


১. সিয়ামের রুকুনের সংখ্যা কয়টি? 
ক. ২টি খ.৩টি গ. ৪টি 
২. সিয়াম কার উপর ফরজ? 
ক. 
খ. 
গ. 
ঘ্. 
৩. প্রত্যেক রোগ সিয়াম পালন করাতে বাধা দেয় । 
ক. সঠিক খ. ভুল 
8. নিম্নের প্রত্যেক আমলগুলোর হুকুম উল্লেখ করুন 


মাসআলা হুকুম 


মুসাফির ব্যাক্তির রোষা রাখা 


অপারগ ব্যক্তির রোযা রাখা 


রোযা অবস্থায় খেয়েছে 


রোযাদার ব্যাক্তর জন্য খাবারের 


HE SS TESS Tae | 


হুকুম 
মাসআলা 


{ Se adc) 


মাসআলা হুকুম 


শুধু মাত্র শুক্রবারের রোযা 


করলো 


Xe al AE | 


anh Ch ot Ce Jo, Ct ann: nh Co. nn. Cont Sh Cr ‘Ch | Ce Cos So CW Cn anh Ce Ch, ‘BC Ch We: Ch | Ch Ch: Co CS. SO ‘ঠন অ ন ৷ 


24৷:৷) চতুৰ্থ পৰ্ব: হজ্জ 
হজ্জ ইসলামের পঞ্চম রুকুন। তা এই শর্ত সাপেক্ষে ওয়াজিব মুসলিম হওয়া, 
বিবেকবান হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া, স্বাধীন হওয়া, সক্ষম হওয়া । আর মহিলাদের 


08. an) bh Ch 2 Hs 


-----------------------r------------------------"- 


MEE aE ENE. ES ARCANE SD DEENA LSE he HELE 


‘EEE pE 
Hl 6 EF 
TERE 
SHEFF 
EU HLL 
EELS 
EF 3 


Sm _— — — 


হন্ববের নিয়ত করবে, এবং 
ভাবে তার 
কাজগুলো সম্পাদন 
করবে। 


এ 


ইফরাদ হত্বৃ: শুধুমাত্র 


HE 
slit; 
1: 


১৩৪ 


HE elo ol > = 
=| ৩1:৯১ হন্ব্বের ওয়াজিবসমূহ: 


এই ওয়াজিব গুলোর যেকোন ১টি পরিত্যাগ করলে তাকে পশু যবেহ 
করে পূর্ণ করতে হবে। আর তা মাংশ নিজে না খেয়ে মন্ধার ফকীরদের 


মাঝে বিতরণ করে দিবে। 
' সূৰ্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ৷ ! 1! মিফাত হতে ইহরাম বাধা 
1 [লছ] ! 
} --_'--_! মুযদালিফায় রাত্রি যাপন করা 
রাত্রী যাপন করা [ bi 
' মাথা মুন্ডন বা চুল খাটো করা । ad sed জামারায় কঙ্কর নিক্ষেপ করা 
Lata tioned a amet seme eo Eo 


'যে ব্যাক্তি মক্কা থেকে চলে যাওয়ার ইচ্ছা করবে তাকে বিদায়ী তৃওয়াফ করা কিন্তু ইহা 
'হায়েয ও নিফাসে আক্রান্ত মহিলার জন্য প্রযোজ্য নয় । { 


সমুহঃ bt 
Bs ¥ iL) 
'স্থানের সীফাত: যুল হুলাইফাহ: ৷ ।সময়ের মীফাত: আর তা হলো হদ্ধের! 
' মদিনাবাসীদের জন্য এবং যার তার উপর : 'মাস সমূহ: শাওয়াল, যিল কাআদাহ, ও: 
। দিয়ে অতিক্ৰম করবে । ' ! যিল হাজ্ব। আর এই সময়ের সীফাতগুলো। 
' যুহফাহ: সিরিয়া, মিশর ও ৷ হজ্বে জন্যই নির্দিষ্ট । কিন্তু উমরার জন্য ' 
' মাগরেরবাসিদের জন্য । ' ' কোন নিৰ্দিষ্ট সময় নেয় । 


তৰ পর হতে সূর্য উদিত 


ব্যবহার করা 


a ~ 


কাটা আবশ্যক সেগুলো কেটে ফেলা 
তৃওয়াফে কুদুস ও তামাত্ন হজকারীর 
উমরার তৃওয়াফে ইযতেবা করা । আর 
তাহলো তার ডান দিকে খুলে রাখবে । 


ইহরামের জন্য গোসল করা ও সুগন্ধি 


ন 


pl 
EE ONE gina SEMEL EE. 
INH i TH 
an Elst EL 
SEMEL BE OEE 
Ei EOE 


১৩৬ 


ce——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- ~~ 


ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ । 
৷ উহা নয়টি: মাথা ও শরীরের চুল মুণ্ডন করা, নোখ কাটা, পুরুষের ক্ষেত্রে মাথা ! 
৷ স্পর্শ করে ঢাকা, পুরুষের ক্ষেত্রে সেলাইকৃত পোশাক পরিধান করা । মহিলাদের 
৷ ক্ষেত্রে নিকাব ও হাত মোজা পরা, সুগন্ধী ব্যবহার করা, যেমন: গন্ধময় সাবান, 
৷ স্থলের শিকার হত্যা করা ও শিকারি করা, নিজের বা অন্যের ক্ষেত্রে বিবাহের 
৷ আঞ্জাম করা, সহবাস করা, বা সহবাস ছাড়া উপভোগ করা । যে ব্যাক্তি এই 
' নিষিদ্ধ কাজ সমূহের কোন একটি কাজ ভুলে বা অজ্ঞতাবশত বা নিরুপায় হয়ে ' 
। করে তাহলে তার উপর কোন জরিমানা নেই । কিন্তু শিকার হত্যা করা ব্যতিত, 
: তাতে সর্বাবস্থায় ফিদয়াহ (জরিমানা) দিতে হবে। আর যদি ইচ্ছাকৃত ভাবে করা ॥ 
', হয় তাহলে চার প্রকার: fl 


% Fa 
ioe [] Lan 
TUNEL NE EP PELL AA MESES bona Hn 

VMAS Aslan! Alaaidla! ala disd la 444 YL 


' যার ফিদইয়া হচ্ছে 
কষ্ট দায়কের ভারী শক্ত আর তা । 
হলো সহবাস 
করা । আর সে 
ব্যাক্তি প্রথম 
হালালের পূর্বে 

সহবাস করবে সে 
তার হজ্জ নষ্ট 


৷ করলো। আর 


এবং আগামীতে 
এবং দুম্বা প্রদান 


গুলো পূর্ণ করবে : 
করবে। ' 


| EEE TEE EES EEE NET TET RE IES OE NET EEE ES ETE EE EES SEE ET ESTE ESE EEE UN SEE EE EES EEE ES TEE EET 


em em mn i i mn mn im mn mn im en mn mn mn mn im mn mn im im mn im in mn im in mm im mn im Cm mn im im en Cm im Wim im Wim Cm em 


—————— —— Ts oo Ws Ti CC a CC WE a Fn ক ন 2 = 


অবস্থানে 
রদিন। 


Fe 


দিন।তা 
হচ্ছে 
দশম দিন 


EEE EEE EEE EEE TET ESET EET EEE EEE EEE EEE 


co —————_——_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_—_——————— ~~ 


মাক্কা বাসীরা আরাফার মাঠে 
!_ হজ্জে দু'আ 
EET 
বায়তুল্লাহ্‌ 
ওয়াফ 
করার সময় 


s হাজ্জের 

(মিনা) (মিনায়) ৷! 
হতে প্রথম ৷ ৷ অবস্থানের ৷ ৷ কুরবানার 

প্রত্যাবর্তন দিন।তা ৷৷ 

হচ্ছে ৷ 

একাদশ ৷: 

দিন। ৷ 


দিন।তা 
হচ্ছে 
দ্বাদশ 

তম দিন 


= 


মিনা) 

হতে 

দ্বিতীয় 

মাঠে অবস্থানের পর থেকেই সেখানে একত্রিত হয়। আর জালেহি যুগে 
রা আর যেতেনা। 


একত্রিত হওয়ার রাত: তা হলো ঈদের রাত । কেননা মানুষেরা আরাফার 


tn ams ce te We Ce eee te Ce 


প্রত্যাবর্ত 


১৩৮ 


(5 anc) 


hE 
Ee ~S 
i bS 


2 =|, ৪=৷ ৬০ হাজ্জ ও উমরার পদ্ধতি kh 
mail Elle Cp a Ell J 

শাইখ ইবনে উসাইমীন (রহিমাহুল্লাহ) বলেছেন: 
আপনারা যখন মীকাতে পৌঁছবেন তখন গোসল করবেন, আপনাদের শরীরে, 
মাথায় ও দাড়িতে সুগন্ধি ব্যবহার করবেন অতঃপর আপনারা হজ্জে তামাতুর 
জন্য ইহরাম বাঁধবেন এবং তালবিয়া পাঠ করতে করতে মাক্কার পথে রওনা 
করবেন । যখন বায়তুল্লাহ শরীফে পৌঁছে যাবেন তখন উমরার সাতটি তাওয়াফ 
করবেন। 
আপনারা জেনে রাখবেন যে, নিশ্চয় মাসজিদ হারামের সমস্তই তবাওয়াফের 
স্থান। চায় তা ‘কাবার নিকটবর্তী হোক কিংবা দূরবর্তী হোক । কিন্তু ‘কাবার 
নিকটবত স্থান গুলোতে তাওয়াফ করা উত্তম যখন ভীরের কারণে অন্য কেউ 
আপনাদের দ্বারা কষ্ট পাবে না । সুতরাং যখন ভীর থাকবে তখন ‘কাবা 
হতে দূরে থাক | সকল প্রশংসা আল্লার জন্য যে, তিনি কাজ গুলোতে 
প্রস্থতা দিয়েছেন। 
আপনারা যখন তাওয়াফ শেষ করবেন তখন যতটুকু সম্ভব মাকামে 
আর যদি সম্ভব না হয় তাহলে যতই দূরে হোক না কেন মাকামে 
ইবরাহীমকে আপনার ও ‘কাবার মাঝে রেখে দুই রাকআত সলাত আদায় 
করবেন। 
অতঃপর আপনারা উমরার সায়ী করার জন্য সাফা পাহাড়ে যাবেন এবং 
সাফা পাহাড় হতে সা'য়ী শুরু করবেন। যখন আপনারা সাত বার পূর্ণ 
করবেন তখন আপনারা আপনাদের মাথার সমস্ত স্থান হতে চুল ছোট করে 
নিবেন। কেননা কোন এক পার্শ্ব হতে চুল ছোট করা জায়েয নেই । অনেক 
মানুষের এ ধরণের কাজে আপনারা ধোকায় নিপতিত হবেন না। 
যিল হাজ্জ মাসের ৮ তারিখে গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন এবং 
আপনারা যে স্থান হতে বের হবেন সেই স্থান হতে হাজ্জের ইহরাম বাঁধবেন। 
তারপর মিনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে যোহর, আসর, মাগরিব, 


\ 
\ 


Te ms ann tm Cm Cn im im Wn Wim Cm Cm Cm Cm Cn Wm Cn Cn Cm Cm Wn Cm Cn Cm Cm Cm mn We Cm Cn Cm Cm Wn Wm em em em em 


(5 aM) 


e——-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—-—- ~~ 


Fs “ইশা ও ফজরের সলাত কসর করে আদায় করবেন কিন্তু “মা (দুই সলাতকে 
/ একত্রিত করে আদায় করা) করবেন না। কেননা আপনাদের নাবী (সাল্লাল্লাহু ' 
' আলাইহি ওয়া সাল্লাম) তিনি মিনা ও মাক্কায় কসর করে সলাত আদায় করতেন 
৷ কিন্তু জ‘মা (দুই সলাতকে একত্ৰিত করে আদায় করা) করতেন না। 

। আরাফাতের দিন সূর্য উদিত হওয়ার পর তালবিয়াহ পাঠ করতে করতে ও আন্ত 
৷ হর জন্য নম্র হয়ে আরাফার মাঠে রওনা করবেন। সেখানে যোহর ও 
। আসরকে জ‘মা ও তাকদীম (দুই সলাতের পবরতী সলাতকে নির্দিষ্ট সময়ের 
৷ আগে আদায় করা) দুই রাক‘আত করে আদায় করবেন। তারপর আল্লাহর 
৷ নিকট দু‘আ ও অনুনয়-বিনয়ের জন্য নিজেকে ব্যস্ত রাখুন । এমতাবস্থায় 
। নিজেকে ওযু অবস্থায় রাখতে চেষ্টা করুন এবং ‘কাবাকে সামনে রাখুন 
৷ যদিও জাবালে রহমাত আপনাদের পিছনে হয়ে যায়। কেননা শরীয়তের 
৷ বিধান হলে ‘কাবাকে সামনে রাখা । আর আরাফার সীমানা ও তার আলামত 
। সমূহের প্রতি বিশেষ দৃষ্টি রাখা বা সতর্ক থাকুন। কেননা অনেক হাজি 
: আরাফার সীমানার বাইরে অবস্থান করেন। যে ব্যক্তি আরাফার সীমানার মধ্যে 
। অবস্থান করবে না তার হাজ্জই হবে না। রাসূল স. এর বাণী: “হাজ্জ হলো 
।  আরাফায় অবস্থান করা। আর আরাফার পুরো মাঠ তার পূর্ব হতে পশ্চিম ও 
৷ উত্তর হতে দক্ষিণ দিক পর্যন্ত অবস্থানের সীমানা । তবে বাতনে ওয়াদী ( 
৷  ওয়াদী উরনাহ) ছাড়া” । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর বাণী: 
৷ “আমি এখানে দাঁড়িয়েছি সুতরাং আরাফার পুরো মাঠই অবস্থানের স্থান” । 

৷ যখন সূৰ্যান্ত হয়ে যাবে এবং আপনারা স্তের ব্যাপারে সুনিশ্চিত হবেন তখন 
৷  তালবিয়াহ পাঠ করতে করতে মুযদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন। যতট এ 
ক্ষেত্রে ধীরতা অবলম্বন করবেন। যেমনটি আপনাদের নাবী (সল্লাল্লাহু 
৷ আলাইহি ওয়া সাল্লাম) আপনাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তিনি 
৷ আরাফার মাঠ ত্যাগ করলেন এমতাবস্থায় তিনি তা উটের লাগাম টেনে ধরলেন 
৷ এমনকি উটের মাথা তাঁর পা রাখার স্থানে লেগে যাচ্ছিল । আর তিনি 
৷ ইশারা করে বলছিলেন: হে সাহাবীগণ ধীরতা ধীরতা । 

। আপনারা যখন মুযদালিফায় পৌঁছে যাবেন তখন সেখানে মাগরিব ও ইশার সলাত 
৷ আদায় করবেন। অতঃপর সেখানে ফজর পর্যন্ত অবস্থ ন করবেন। কেননা নাবী 
৷, স. কাউকে ফজর পূর্বে মুযদালিফা ত্যাগ করার অনুমতি দেন নাই । i 


Te am ann tm Cm mm ein Wn Cin Cm Cm Wm Cm Cm Cm mn Cn Cn Cm Cn Cn Cm Cm Cm Cm Cm Cn Wm mn Cn Cm tn Cm tm em een em em 


Ea ull Ac) 


= le 


/ তবে তিনি দুর্বল লোকদের জন্য রাতের শেষাংসে মুযদালিফা ছাড়ার '. 
“অনুমতি দিয়েছেন। আর যখন আপনারা ফজরের সলাত আদায় করে নিবেন 
তখন কিবলা মুধি হবেন, তাকবীর পাঠ করবেন, আল্লাহর প্রশংসা করবেন ও 
আল্লাহর নিকট প্রার্থনা করবেন যতক্ষণ না ভালভাবে সকাল পর্যন্ত অতঃপর 
সূর্য উদিত হওয়ার পূর্বেই মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। তারপর সাতটি কঙ্কর 
সংগ্রহ করবেন এবং সেগুলো নিয়ে জামরাত আকাবায় যাবেন। জামরাত 
আকাবাহ রয়েছে সর্বশেষ প্রান্তে মাক্কার দিকে। সুর্য উদিত হওয়ার পর কঙ্কর 
সাতটি নিক্ষেপ করবেন এবং প্রত্যেকটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার 

বলবেন নমু-বিনয় ও মহাত্ন বর্ণনার সাথে । 

জেনে রাখবেন যে, নিশ্চয় কঙ্কর নিক্ষেপের উদ্দেশ্য হলো আল্লাহ তা'আলার 
মহাত্ন বর্ণনা করা ও তাঁর যিকিরকে প্রতিষ্ঠা করা। কঙ্করটি গর্তে নিক্ষেপিত 
হওয়া আবশ্যক । এমনকি পিলারে মারাও শর্ত নয়। যখন আপনারা কঙ্কর 
ব্যতীত অন্য কুরবানী করা জায়েয হবে না। কু রবানীর পশু যবেহ করার 
জন্য অন্য কাউকে দায়িত্ব দিলে কোন সমস্যা নেই । অতঃপর আপনারা মাথার 
চুল মুন্ডন করবেন। এক্ষেত্রে সম্পূর্ণ মাথার চুল মুন্ডন করা আবশ্যক । কিছু 
অংশ মুন্ডন না করা জায়েয নেই। মহিলারা তাদের চুলের শেষাংসের এক 
আঙ্গ সমপরিমাণ ছোট করবেন। তারপর আপনারা প্রথম হালাল হবেন। 
এখন আপনারা সাধারণ পোশাক পরিধান করবেন, নখ কাটবেন ও সুগন্ধি 
ব্যবহার করবেন কিন্তু স্ত্রীর সাথে মিলন করতে পারবেন না। অতঃপর 
যোহরের সলাতের পূর্বেই মাক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। তারপর হাজ্জের তা 
ওয়াফ ও সা‘য়ী করবেন। তারপর মিনায় পুনরায় ফিরে আসবেন । তারপর 
মাথা মূন্ডন, কঙ্কর নিক্ষেপ ও ত্বাওয়াফ এবং সা'য়ী করার মাধ্যমে 
আপনারা দ্বিতীয় হালাল হলেন। এখন আপনাদের যেকোন কাজ করা জায়েয । 
এমনস্ত্রীর সাথে মিলনও করতে পারবেন। 

জেনে রাখুন, নিশ্চয় একজন হাজি ঈদের দিন চারটি কাজ করবেন (কঙ্কর 
নিক্ষেপ, কুরবানী, মাথা মুন্ডন ও তাওয়াফ এবং সা‘য়ী করবেন) । এটিই হচ্ছে 
হাজ্জের কাজের পূর্ণ ধারাবাহিকতা কিন্তু যদি আপনারা একটিকে অপরটির 

। আগে করে ফেলেন তাহলে এতে কোন সমস্যা নেই । A 


a+ i 


Ed 


Ms sb ss ass S&S hss bs Ds ssn ob 5-5 be dh. 0 abs ms 


te ob) Ei 
যেমন কুরবানী করার আগে মাথা মুন্ডন করা। আর আপনারা যদি তা ওয়াফ ও 
সা'য়ীকে বিলম্ব করে করেন এমনকি মিনা ছাড়ার পর করলেও কোন সমস্যা নেই । 
আপনারা যদি বিলম্ব করে কুরবানী করেন মাক্কাতে কিংবা ১৩ তম দিনেও করেন 
তাতেও কোন সমস্যা নেই । তবে এগুলো প্রয়োজন সাপেক্ষে করা যায় । 

১১ তম রাত্রি মিনায় অবস্থান করবেন এবং পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর তিনটি 
জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। প্রথম জামরাহ দিয়ে শুরু করবেন তারপর দ্বিতীয় 
জামরাহ অতঃপর তৃতীয় জামরাহ। প্রত্যেকটি জামরাতে সাতটি করে কঙ্কর নিক্ষেপ 
করবেন এবং প্রত্যেকটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলবেন। সক্ষম 
ব্যক্তিদের জন্য ঈদের দিন কঙ্কর নিক্ষেপের সময় হলো সূর্য উদিত হওয়া পর থেকে । 
আর দুবব্যক্তিদের জন্য রাতের শেষাংসে ৷ কঙ্কর নিক্ষেপের শেষ সময় আর ঈদের 
পরের দিন গুলোতে সূর্য পশ্চিম আকাশে হেলে যা ওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এদিন 
গুলোতে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পূর্বে কঙ্কর নিক্ষেপ করা জায়েয নেই । 
দিনের বেলায় প্রচুর ভির হলে রাত্রে কঙ্কর নিক্ষেপ করা জায়েয আছে। 

যে ব্যক্তি ছোট বাচ্চা কিংবা বা অসুস্থার কারণে নিজে কঙ্কর নিক্ষেপ করতে সক্ষম 
হবে না সে অন্যকে তার পক্ষ হতে কঙ্কর নিক্ষেপের দায়িত্ব দিতে পারে। দায়িত্ব প্রাপ্ত 
ব্যক্তি তার নিজের পক্ষ হতে ও যে ব্যক্তি তাকে দায়িত্ব দিয়েছে তার পক্ষ হতে 
একই স্থান থেকে কঙ্কর নিক্ষেপ করতে পারে। এতে কোন সমস্যা নেই। তবে সে 
নিজের জন্য সর্বপ্রথম শুরু করবে। যখন আপনারা ১২ তম দিনে কঙ্কর নিক্ষেপ 
শেষ করবেন তখন আপনাদের হাজ্জ শেষ হয়ে যাবে। তখন আপনারা এঁচ্ছিক 
থাকবেন যদি চান আপনারা মিনা ত্যাগ করতে পারবেন। আর চাইলে ১৩ তম রাত্রি 
মিনায় অবস্থান করতে পারেন। আর সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর তিনটি 
জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এটাই উত্তম। কেননা নাবী (সল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম) এটি করেছেন। আপনারা যখন মাক্কা ছাড়ার ইচ্ছা করবেন তখন বিদায়ী 
তাওয়াফ করবেন। খতুবতী ও নেফাসী মহিলাদের জন্য বিদায়ী তাওয়াফ করা 
জায়েয নেই । এমনকি মাসজিদের দরজার নিকট আসা ও সেখানে অবস্থান করাও 
শরীয়ত অনুমতি দেয়নি । 


——_ {AL 


A 
হত্ব পবের প্রশ্নপত্র 

হজ্ব কার উপর ওয়াজিব? 

খ. 

গ. 

ঘ্. 

ঙ. আর মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত শর্ত হলো: 

. হজ্বের রুকুন সংখ্যা কয়টি? 


ক. ২টি খ. ৩টি গ. ৪টি 
. ইহরাম হচ্ছে হদ্ধের একটি রুকুন আর তা হলো: মীকাত হতে লুঙ্গী ও চাদর পরিধান 
করা। 


ক. সঠিক খ. ভুল 
. তৃওয়াফে ইফদাহ ও তৃওয়াফে যিয়ারাহ একই না । প্রথমটি রুকুন ও দ্বিতীয়টি সুন্নাত 
ক. সঠিক খ. ভুল 
. নবী (স) তিনবার হজ্ব করেছেন। 

ক. সঠিক খ. ভুল 
. হত্ব দ্ৰুত আদায় করা ওয়াজিব । 

ক. সঠিক খ. ভুল 
. মদীনাবাসী ইয়ালামলাম মীকাত হতে ইহরাম বাধবে। 

ক. সঠিক খ. ভুল 
. উমরার সময়ের মীকাত হচ্ছে রামাযান মাস । 

ক. সঠিক খ. ভুল 

হজ্ন ও উমরাহ ------- জীবনে ------- একবার । আর যে হজ্ব করলো অতঃপর না 
----- এবং না -------- সে তার গুণাহ হতে বের হয়ে গেল সেই দিনের ন্যায় 


যেদিন তার মা তাকে জন্ম দেয় । আর হন্ববে মাবরুর এর প্রতি দান শুধু মাত্র ------- 


te ob ) Ei 
১০. মঙ্কাবাসী হজ্বের নিয়্যত তানহীম হতে করবে। 
ক. সঠিক খ. ভুল 
১১. ইহরামের জন্য মহিলা সাদা কাপড় পরবে । 
ক. সঠিক খ. ভুল 
১২.যে ব্যাক্তি হজ্ব বা উমরায় ইহরাম বাধবে সে সুগন্ধি ব্যবহার করবে --------- এবং 
সুগন্ধি ব্যবহার করবেনা ------ 
১৩. মহিলার জন্য সেলাইকৃত পোশাক পরিধান করা বৈধ না। 
ক. সঠিক খ. ভুল 
১৪. মুহরিম ব্যাক্তির জন্য বেল্ট পরা বৈধ না। 
ক. সঠিক খ. ভুল 


১৬. ইযতেবা করা সুন্নাত: 
ক. উমরার তৃওয়াফে খ. তৃওয়াফে কুদুসে গ. যিয়ারত তৃওয়াফে ঘ. প্রথম 
ও দ্বিতীয়টিতে শুধু মাত্র ঙ. সবগুলোতেই । 

১৭.সায়ী শুরু হবে ------- এবং শেষ হবে -------- 

১৮. হাজ্নীগণ আরাফা হতে মাগরিবের পূর্বেই চলে আসবে। 
ক. সঠিক খ. ভুল 

১৯. আরাফার মাঠে অবস্থান করা হজ্বের ওয়াজিবের অন্তর্ভুক্ত ৷ 
ক. সঠিক খ. ভুল 

২০.হত্বের কাজ সমুহ শুরু হবে --------- আর চলতে থাকবে এ দিনের শেষ হওয়া 
পৰ্যন্ত -------- 


২২.হাদয়ী প্রদান করা তামাত্ন ও ফেরান হজ্ব কারীর উপর ওয়াজিব এবং ইফরাদ 
হত্ধৃকারীর ক্ষেত্রে সুন্নাত । 
ক. সঠিক খ. ভুল 

২৩.তালবিয়াহ পাঠ বন্ধ করবে জামরায়ে আকাবাকে পাথর নিক্ষেপ করার পর । 
ক. সঠিক খ. ভুল। 


—_—_—_—_—_—%#} -— — —_—_—_—__— 


Xe AS CA) 
২৪.যদি হাজী সাহেব পাথর শুধু হাউজের ভিতর রেখে দেয় পিলারকে স্পর্শ করা ব্যাতিত 
তাহলে তার নিক্ষেপ করা সহি হবে। 
ক. সঠিক খ. ভুল 
২৫.হাজী সাহেব দশতম তারিখে ৩টি জামারাকেই নিক্ষেপ করবে। 
ক. সঠিক খ. ভুল 
২৬.তাশরীকের দিনগুলোতে জামারায় পাথর নিক্ষেপ শুরু হবে সূর্য ঢালার পর । 
ক. সঠিক খ. ভুল 
২৭.জামারা আকাবাকের পাথর নিক্ষেপের পর দোআ করা । 
ক. সঠিক খ. ভুল 
২৮.যদি ব্যাক্তি তৃওয়াফে ইফাদা মক্কা থেকে চলে যাওয়ার দিন পর্যন্ত বিলম্বিত করে 
তাহলে বিদায়ী তৃওয়াফ যথেষ্ট হবে। আর তৃওয়াফে ইফাদা উমরার তৃবওয়াফের ন্যায় 


- আর তামাত্ন হজ্নবকারী সায়ী করবে ------- 


৩০.নিম্নের আমলগুলোর হুকুম উল্লেখ করুন: 


মাসয়ালা হুকুম 
ছোট বাচ্চার হজ্ব 
মাহরাম ব্যাতিত মহিলার হন্ধব 
খণগ্রস্থ ব্যাক্তির হজ্ব 


(Xe a CA) 
G6) 


প্রত্যেক মুসলিমকে শারয়ী চরিত্রবান হওয়া: 
প্রত্যেক মুসলিমকে শারয়ী চরিত্রে চরিত্র বান হওয়া । আর তার মধ্যে হতে হচ্ছে: 
উদারতা, বিশ্বস্ততা, আল্লাহ যা হারাম করেছেন তা হতে পবিত্র থাকা, প্রতিবেশীর 
সাথে সত্ব্যবহার করা, সাধ্যমত মুখাপেক্ষীদের সাহায্য করা, এছাড়া আরও অন্যন্য 
শারয়ী চরিত্র যা কুরআন ও হাদীসে এসেছে। 


AL EE AEY গুরুত্বপূর্ণ টীকা: 


১. সত্যবাদিতা : (তার কথা, কাজ ও বিশ্বাসে আল্লাহর সাথে সত্য 
কথা বলবে এবং আল্লাহর বান্দাদের সাথেও সত্য কথা বলবে। এর 
বিপরীত হলো মিথ্যা বলা) । 

২. আমানত দারিতা : ( একটি গুরুত্বপূর্ণ ফরজ যা মানুষের প্রতি 
অর্পিত । এর বিপরীত হলো খিয়ানত করা) । 

৩. সংযমতা : (তা হলো হারাম হতে নিজেকে বিরত রাখা) । 

8. লজ্জাশীলতা : (তা হলো এমন চরিত্র যা চায় ভাল কাজ করা ও 


৮. আল্লাহ যা হারাম করেছেন তা থেকে নিজেকে পবিত্র রাখা 

৯. প্রতিবেশির সাথে সৎ ব্যবহার করা । আর অন্তর্ভুক্ত হলো তার গোপনীয়তা 
রক্ষা করা । 

১০. সক্ষমাত অনুযায়ী মুখাপেক্ষীদের সাহায্য করা। আরো অনেক শারয়ী 


G) 
FE EES RE ERE 
ষষ্ঠদশ পাঠ 


i5১১) ল5VUL £541 ইসলামী শিষ্ঠাচারে শিষ্ঠ হওয়া: 

ইসলামী শিষ্ঠাচারে শিষ্ঠ হওয়া । তার মধ্যে হতে: সালাম দেওয়া, হাস্যোজ্জল থাকা, 
ডান হাত দিয়ে পানাহার করা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, খাবারের শেষে 
আলহামদুলিল্লাহ বলা, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা, হাচির দাতার উত্তরে 
বলা (ইয়ারহামুকাল্লাহ), হীচি দাতা তার উত্তরে বলবে (এ্যাহদিকুমুল্লাহ ওয়া উসলিহ 
বালাকুম) ৷ রোগীদর্শন করা, জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করা, আরও শরয়ী 
শিষ্ঠাচার মাসজিদ বা বাড়ীতে প্রবেশ ও বের হওয়ার সময়, পিতা-মাতার সঙ্গে, আত্মীয় 
সজনদের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বড়-ছোটদের সঙ্গে, নবজাতককে সম্ভাষণ দেওয়া, 
বিবাহে বরকতের দো'আ করা, মসিবতের সময় সান্তনা দেওয়া । এছাড়া অন্যন্য 
ইসলামী শিষ্ঠাচার পোশাক পরিধান-খোলা, জুতা পরার ক্ষেত্রে । 


‘4444 ৩55 গুরুত্বপূর্ণ টীকা: 
১. সালাম দেওয়া : (অর্থাৎ “আসসালামু আলাই ওয়া রহমাতুল্লাহি ওয়া 
বারাকাতুহ ” বলা । পরিচিত বা অপরিচিত সকলকে সালাম দেওয়া । যে 
সালাম দিবে তার সালামের উত্তর দেওয়া) 
২. হাস্যোজ্জ্বল থাকা । 
৩. ডান হাত দিয়ে পানাহার করা ওয়াজিব ( ডান হাত দিয়ে নেওয়া বা প্রদান 
করা মুস্তাহাব । 
8. খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা । 
৫. খাওয়ার শেষে আল হামদু লিল্লাহ বলা: হাদীসে বর্ণিত 

598 V9 eit JA SE Cra 42559 1A cial sh db 5) 

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানি হাযা ওয়া রযাকানিহি মিন গইরি 
হাওলিন মিননী ওয়ালা কুওয়াতা । 
অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিযিক 
দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোন উপায়, ছিল না কোন শক্তি সামর্থ । 


HE lal aol ob) Fi 


৬.হীচি দেওয়ার পর (% ১১) হামদু লিল্লাহ বলা । অর্থ: সকল প্রশং 
আল্লাহর জন্য । 

৭. হাচি দত  র উ ত্ত (রব বলা (এ ও ')]) ইয়ারহামুকাল্লাহ। অর্থ: 
আলআপনার উপর দয়া করুক। তখন হাচিদাতা তার উত্তর দিবে এ বলে যে, 
(5 ০০; 4 $345) (এ্যাহদিকুমুল্লাহ ওয়া উসলিহ বালাকুম) অৰ্থ: আল্লাহ 
আপনাদেরকে সৎ পথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন । 

৮. রোগীদর্শন করা ( উপযুক্ত সময়ে বার বার রোগীর কাছে যাওয়া । 
তার কাছে দির্ঘক্ষণ অবস্থান না করা এবং তাকে আল্লাহর রহমত হতে 
নিরাশ না করা) । 

৯. পুরুষদের জন্য জানাযা ও দাফন কার্যে অংশ গ্রহণ করা । 

১০. শারয়ী শিষ্টাচার অবস্মন করা : মাসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে 
প্রবেশ করা এবং এ দুআ বলা: এ Ja) se DL DUG dl 
i) 33 0] [| 4 উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস সলাতু ওয়াস সালামু আলা 
রসূলিল্লাহি। আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রহমাতিকা ৷ 

অর্থ: আল্লাহর নামে প্রবেশ করছি। আর দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর 


রাসুলের উপর ৷ হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। 

এর পর মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করে এ দুআ বলবে: 
Lk de ML i Bell cdl J ce LG Ell dl Ay উচ্চারণ: 
বিসমিল্লাহি ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিল্লাহি। আল্লাহুম্মা ইননী 
আসআলুকা মিন ফাযলিকা। 

অর্থ: আল্লাহর নামে প্রবেশ করছি। আর দুরুদ ও সালাম বর্ধিত হোক আল্লাহর 
রাসূলের উপর হে আল্লাহ আমি তোমার নিকট দয়া বা ফযীলত প্রার্থনা করছি। 


( 2 dl McA) 


আর বাড়ী থেকে বের হওয়ার সময় এ দুআ পড়বে: 


3s Sl dh dL ৯; J ১ “ly SE dhl a) 


2 eH 
FEA 


5 ELE 31053 5 
উচ্চারণ- বিসমিল্লাহি তাওাক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওডাতা ইল্লা 
বিল্লাহি আল্লা-হুম্মা ইননী আউযু বিকা আন আধ্বল্লা আউ উয্বাল্লা 0 আউ আধিল্লা আউ 
উযাল্লা, আউ আযলিমা আউ উষলামা আউ আজহালা আউ য়্যুজহালা আলাইয়্যা । 
অর্ছ- আল্লাহর নামে বের হলাম, তার উপর ভরসা করলাম । আল্লাহ ব্যতীত কোন 
শক্তি এবং ক্ষমতা নেই । হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, 
আমি ভ্রষ্ট হই বা আমাকে ভ্ৰষ্ট করা হয়, আমার পদস্থলন হয় বা পদস্থলন করানো হয়, 
আমি অত্যাচারী হই অথবা অত্যাচারিত হই অথবা আমি মূর্খামি করি অথবা আমার প্রতি 
মুর্খামি করা হয় -এসব থেকে । (সহীহ তিরমিযী ৩/১৫২) 
আর বাড়ীতে প্রবেশ করার সময় এ দুআ পড়বে: 


B52 M35 E35 lp El FS att) ail “iY yl 


LEE 


EE EE TE RTS A 


বিসমিল্লাহি অলাজনা অবিসমিল্লাহি খরাজনা অ আলা রব্বিনা তাওয়াক্কালনা । 
অর্থ: হে আল্লাহ প্রবেশস্থল ও বের হওয়ারস্থলে তোমার নিকট কল্যাণ কামানা করছি। 
তোমার নামেই প্রবেশ করছি। তোমার নামেই বের হচ্ছি আর আমাদের রব আল্লাহর 
উপর ভরসা করছি। 
১১. এর পর বাড়ীর লোকজনকে সালাম প্রদান করবে। এর পর বিয়েতে 
মুবারোকবাদ জানাতে এ দুআ পড়বে: 
ASUS 5 Me IGG HS MI 
(বা-রাকাল্লা-হু লাকা অবা-রাকা আলাইকা অজামাআ বাইনাকুমা ফী খাইর) 


অর: আল্লাহ তোমার জন্য (এই বিবাহকে) বরকতপুর্ণ করুন এবং তোমার উপর বরকত বর্ষণ করুন ও 
তোমাদের উভয়কে কল্যাণে মিলিত রাখুন । (আবু দাউদ হ/২১৩০, সহীহ আত-তিরমিযী হা/১০৯১, মিশকাত হা/২৪৪৫, সহীহ: আলবানী রহ) 


১২. এর পর বিপদ ও মসীবতে দুঃখ প্রকাশ করা তিন দিনের বেশি নয়। 


le EE uo 
—— {acs 


| se Lill Cu 8) 
সপ্তদশ পাঠ 


শিরক ও পাপসমূহ হতে সতর্ক করা । 
শিরক ও পাপসমূহ হতে সতর্ক হওয়া ও সতর্ক করা । 

আর সেগুলোর মধ্যে হতে হলো: সাতটি ধ্বংসাত্মক বিষয় উহা হলো আল্লাহর সাথে 
শিরক করা, যাদু করা, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের 
মাল ভক্ষণ করা, কারণ ছাড়া যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, সহ-পবিত্রা মুমিনা 
নারীদেরকে ব্যাভিচারের অপবাদ দেওয়া । 

তার মধ্যো হতে আর এ হলো: পিতা মাতার অবাধ্য হওয়া, আত্মীয়তা ছিন্ন করা, 
মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা শপথ করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মানুষের জান মাল 
ও সম্মানে জুলুম করা, নেশা গ্রহণ করা, জুয়া খেলা, গিবত করা, চোগলখুরী করা, 
এ জাতীয় আরোও রয়েছে যেগুলোর ব্যাপারে আল্লাহ ও তার রাসূল (স) নিষেধ 
করেছেন। 


১. আল্লাহর সাথে শিরক করা: ছোট শিরক ও বড় শিরক ।। 

২. যাদু করাঃ যে ব্যাক্তি তা করবে বা তাতে সন্তুষ্ঠ সে কুফরী করলো। 
যাদুকরের কাছে যাওয়া, যাদুর এয়ের সাইডে প্রবেশ করা, ও যাদুর চ্যানেল 
পত্রপত্রিকা পড়াও হারাম । আর যাদু দূর করতে হবে শারয়ী ঝাড়ফুক-দো’আ, 
বৈধ ওষধের দ্বারা যেমন শিংগা লাগানো । 


৩. অন্যায় ভাবে কাউকে হত্যা করা: চাই সে মুসলিম হোক বা চুক্তিবদ্ধ 
কাফের, বা নিরাপত্তায় থাকা কাফের । 


———————_ Me dl sO Eo |= 


তবে ন্যয় ভাবে হত্যা করা যাবে। আর তা তিন প্রকার: ক. হত্যার বদলে হত্যা 
করা, বিবাহিত ব্যভিচারীকে হত্যা করা, ধর্ম ত্যাগকারীকে হত্যা করা । 

ইয়াতীম: যার পিতা মারা গেছে আর সে অপ্রাপ্ত বয়স্ক । 

যুদ্ধের ময়দান হতে পলায়ন করা: অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ করে। 
সহ-পবিত্রা মুমিনা মহিলাদের অপবাদ দেওয়া: অর্থাৎ অবিবাহিতদের । 

মিথ্যা শপথ: আর অনুরূপ গাইরুল্লাহর নামে কসম করা । যেমন: নবী (স) এর 


সম্মানের, জীবনের, ফররের, বাধেক্যের । 

জুয়া খেলা: অর্থাৎ প্রত্যেক এ জুয়া যার মধ্যে হার-জীত রয়েছে। 

গীবত করা: নবী (স) তার সংজ্ঞায় বলেছেন:১28 2 9.5 এ 184 
চুগোলখুরী করা: বিদ্বেষের জন্য একজনের কথা অন্য একজনের নিকট 
লাগানো । 


ileal, ill <> 


{ Se AACA) 
MRE NA TEESE 
___ অষ্টদশপাঠ 


প্রথম: যে ব্যক্তি মৃত্যুর সন্নিকট হবে তাকে লা-ইলাহা ইল্লাল্লাহ এর তালকীন 
দেওয়া । 

দ্বিতীয়: যখন তার মৃত্যু সুনিশ্চিত হবে তখন তার চোখ বন্ধ করে দিবে এবং 
তার দাড়ি বেঁধে দিবে। কেননা এ ব্যাপারে হাদীস বর্ণিত হয়েছে। 

তৃতীয়: মৃত মুসলিম ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব । তবে এমন শহীদ যে 
যুদ্ধে মৃত্যুবরণ করেছেন তাকে গোসল দিতে হয় না এবং তার জানাযার 
সলাতও পড়তে হয় না। বরং তাকে তার স্ব কাপড়েই দাফন দিতে হয়। 
কেননা নাবী (স.) উ্থদ যুদ্ধের শহীদদের গোসল দেন নাই এবং জানাযার 
সলাতও আদায় করেন নাই । 

চতুৰ্থ: মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি: 

তার গোপনাঙ্গ আবৃত করে রাখতে হবে। তারপর তাকে একটু উষু করবে এবং 
তার পেটে ধীরে চাপ দিবে। অতঃপর গোসল দাতা তার হাতে একটি কাপড় বা 
কাপড় জাতীয় কিছু বেঁধে নিবে এবং তা দিয়ে তাকে পরিস্কার করে দিবে। 
অতঃপর তাকে সলাতের ওযুর মত ওযু করাবে তারপর পানি ও বড়ই পাতা বা 
এ জাতীয় কিছু দিয়ে তার মাথা ও দাড়ি ধৌত করাবে। তারপর তার ডান পার্শ্ব 
ধৌত করাবে অতঃপর বাম পার্শ্ব । অনুরুপভাবে দ্বিতীয় ও তৃতীয়বার একই 
নিয়মে ধৌত করাবে প্রত্যেক বারই তার পেটের উপর দিয়ে হাত নিয়ে যাবে। 
যদি তার পেট থেকে কোন কিছু বের হয় তাহলে তা ধৌত করে দিবে। যদি তার 
গোঁফ ও নখ লম্বা হয়ে থাকে তাহলে কেটে দিবে। আর যদি নাও কাটে তাতে 
কোন সমস্যা নেই । চুলগুলো এলোমেলো করে রাখবে। গোপনাঙ্গের লোম 
পরিস্কার করবে না, তার খাতনাও করাবে না। কেননা এ ব্যাপারে দলীল পাওয়া 
যায় না। মহিলাদের চুলকে তিনটি বেনিতে গেঁথে দিবে এবং তা পিছনের দিকে 
ছেড়ে দিবে। 

পঞ্চম: মৃত্যু ব্যক্তিকে কাফন পরানো: 

পুর্ষকে তিনটি সাদা কাপড়ের কাফন পরানো উত্তম যাতে কোন জামা এবং 
পাগড়ি থাকবে না। যেমনটি নাবী (সা.) এর ক্ষেত্রে করা হয়েছিল । 


—_—_—_—_—_—_—_—_———1 SR }— — — 


{ Xe AACA) 


যদি একটি জামা, লুঙ্গি ও একটি লম্বা কাপড়ে কাফন পরানো হয় তাতেও 
কোন সমস্যা নেই । আর মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন পরানো হবে। 
জামা, ওড়না, ছায়া ও দুটি লম্বা কাপড় । ছোট বাচ্চাদেরকে এক থেকে তিনটি 
কাপড়ে কাফন দেওয়া যায় । আর ছোট শিশুদেরকে একটি জামা ও দুইটি লম্বা 
কাপড়ে কাফন দেওয়া যায় । সকলের ক্ষেত্রে এমন একটি কাপড় থাকা আবশ্যক 
যা মৃত ব্যক্তিকে সম্পূর্ণ আবৃত করবে। 

কিন্তু মৃত ব্যক্তি যদি ইহরাম অবস্থ য় থাকে তাহলে তাকে পানি ও বড়ই পাতা 
দিয়ে গোসল দিতে হবে। তাকে তার লুঙ্গি ও চাদর কাফন দিতে হবে বা ইহা 
ব্যতীত অন্য কাপড়েও কাফন দেওয়া যায়। তার মুখ ও মাথা আবৃত করতে হবে 
না। এমনকি সুগন্ধিও লাগানো যাবে না। কেননা তাকে কিয়ামতের দিন তালবিয়াহ্‌ 
পাঠরত অবস্থু য় উঠানো হবে। যেমনটি রাসূল (স.) হতে সহীহ হাদীসে বর্ণিত 
হয়েছে। ব্যক্তি যদি মহিলা হয় তাহলেও একই নিয়ম প্রযোজ্য । তাকে সুগন্ধি 
লাগানো যাবে না, নিকাব দিয়ে মুখ আবৃত করা যাবে না ও মোজা দিয়ে হাত আবৃত 
করা যাবে না। কিন্তু তার হাত ও মুখকে উক্ত কাফনেই আবৃত করতে হবে। 
যেমনটি ইতিপূর্বে মহিলাদের কাফনের বর্ণনাতে উল্লেখিত হয়েছে। 

ষষ্ঠ: মৃত পুরুষ ব্যক্তিকে গোসল দেওয়া, জানাযার সলাত পড়ানো ও দাফন 
কার্যের ক্ষেত্রে এ ব্যক্তি বেশি হকদার যাকে তিনি ওসিয়ত করবেন । তারপর 
যথাক্ৰমে: পিতা, দাদা, ওয়ারিসদের মধ্য হতে যে বেশি নিকট আত্মীয় । মহিলা 
ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে এ ব্যক্তি বেশি হকদার যাকে তিনি ওসিয়ত 
করবেন। তারপর যথাক্রমে: মা, দাদী বা নানী, তার বংশের মহিলদের 
মধ্য হতে যে বেশি নিকট আত্মীয় । স্বামী ও স্ত্রী একে অপরকে গোসল দিতে 
পারবে। কেননা আবু বকর সিদ্দিক (রাযিয়াল্লাহু আনহু) কে তার স্ত্রী গোসল 
দিয়েছিলেন এবং আলী (রাযিয়াল্লাহু আনহু) তিনি তাঁর স্ত্রী ফাতেমা (রাযিয়াল্লাহু 
আনহা) কে গোসল দিয়েছিলেন। 

সপ্তম: মৃত ব্যক্তির জানাযার সলাতের পদ্ধতি 

মোট চার তাকবীর দিবে। প্রথম তাকবীরের পর ফাতিহা পড়বে । তার সাথে 
একটি ছোট সূরা বা ১-২ আয়াত পড়াও ভাল কাজ। যেমনটি ইবনে 
আব্বাস (রাযিয়াল্লাহু আনহু) থেকে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। তারপর 
দ্বিতীয় তাকবীর দিবে এবং দরূদ শরীফ পাঠ করবে যেমনটি তাশাহ্‌হুদের 


{cn 


সময় করা হয়। তারপর তৃত্রয় তাকবীর দিবে এবং জানাযার দুআ 
পাড়বে: 
| 


HES CELTS Ue EE BAG ES IEE f 


JOY EE C5 C25 55540) ES LS Ys 


US 55 US Kl Be del 6; LS ol l- 
Estes EE US Gis 5s 4 £55 34 EM Ut; 


A Zz A Zz AZ 


LS 0555 G5 SN; 22 02 Ux 3 5 
3-৩; clic 53 iE Fatil EEE 235 52 
Re CIE IC ENE ES Aes LG G8 
(আল্লা-হুম্মাগফির লিহাইয়িনা অমাইয়িতিনা অ শা-হিদিনা অগা-য়িবিনা 
অস্বাগীরিনা অকাবীরিনা অযাকারিনা অউনসা-না, অআল্া-হুম্মা মান 
আহয়্যাইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম, অমান তাওয়াফ্‌ফাইতাহু 
অ’ফু আনহু অআকরিম নুযুলাহু অঅসসি’ মুদখালাহু, অগ্সিলহু বিলমা-ই 
অস্সালজি অলবারাদ । অনাক্ধিহী মিনাল খাতবায়া কামা য়্যুনান্াস সাউবুল আবয়্যাযু 
মিনাদ দানাস। অ আবদিলন্থ দা-রান খাইরাম মিন দা-রিহী অ আহলান খাইরাম 
মিন আহলিহী অযাওজান খাইরাম মিন যাওজিহ। অ আদখিলহুল জান্নাত অ 
আইয্হু মিন আযা-বিল কাবরি অ আযা-বিন্নার। অফসিহ লাহু ফি কবরিহি 
অনাব্বির লাহু ফিহ । আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু অলা তুযিল্লনা বা‘দাহু । 
মৰ্ছ: হে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত- অনুপস্থিত, ছোট-বড়, নর-নারী 
সকলকে ক্ষমা কর । হে আল্লাহ! আমাদের মাঝে যাদের জীবিত রাখবে, তাদেরকে 
সাথে মৃত্যু দান কর । হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর, তার প্রতি দয়া কর, তাকে 
শান্তিতে রাখ, তাকে মাফ কর, তাকে সম্মানজনকভাবে আপ্যায়ন কর, তার 
প্রবেশস্থল প্রশস্থ কর । তুমি তাকে পানি, বরফ ও শিশির দ্বারা ধোত কর । আর 
তুমি তাকে পাপ হতে এমনভাবে পরিষ্কার কর যেভাবে সাদা কাপড় ময়লা থেকে 


{ Se AACA) 


পরিষ্কার করে থাক । তুমি তাকে তার ঘর অপেক্ষা উত্তম ঘর দান কর । তার 
পরিবার অপেক্ষা উত্তম পরিবার এবং তার স্ত্রী অপেক্ষা উত্তম স্ত্রী দান কর । তুমি 
তাকে জান্নাতে দাখিল কর, আর তাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব 
হতে রক্ষা কর । হে আল্লাহ তার কবরকে প্রশস্ত কর ও তার কবরে আলোকিত 
কর । হে আল্লাহ! আমাদেরকে তার নেকী হতে বঞ্চিত কর না এবং তার মৃত্যুর 
পর আমাদেরকে পথভ্রঈ করো না । (আৰু দাউদ, মাপ. হ/৩২০১, তিরমিযী, মাত্র. হা/১০২৪, 


ইবনে মাজাহ, মাশা. হ/১২১৭, মিশকাত হা/১৬৭৫, মুসলিম হ/২১৩৫, ২১২৪, ইফা. হা/২১০০, নাসায়ী 
হ/১৯৮৪, মিশকাত, হা/১৬৫৫ ।) 


তারপর চতুর্থ তাকবীর দিবে এবং ডান দিকে একবার সালাম ফিরাবে। আর 
প্রত্যেক তাকবীর দেওয়ার সময় দুই হাত উত্তোলন করা হাব। আর যদি মৃত 


ব্যক্তি মহিলা হয় তাহলে বলবে- (এ! ..) 7451 £৫) এভাবে শেষ পৰ্যন্ত ৷ 
আর যদি জানাযা দু জনের হয় তাহলে এভাবে বলবে .. 4 74814) 
({] এভাবে শেষ পর্যন্ত । আর যদি জানাযা দুয়ের অধিক হয় তাহলে 
এভাবে বলবে ॥[৩|...4) 731 4)৷ এভাবে শেষ পর্যন্ত । আর যদি শিশু 
হয় তাহলে 4 74% 4%। এ দুআ এর পরিবর্তে বলবে 
EE UES 3 IE UU Gans SG VEG WS Det 
Se Fall IMS 3 Liss seh GL Biss BE 5 sy 
241 NE IEG 35 4 SU DS 
উচ্চারণ: আল্লা-হুম্মাজআলহু লানা ফারাতীউ অযুখরান লিওয়ালিদাইহি অশাফফি‘আম 
মুজাবা আল্লাহুম্মা সান্কিল বিহি মাওয়াযিনাহুমা ওয়া আযমা বিহি উজুরাহুমা ওয়া 


আলহিকৃহু বিসলিহি সালাফিল মু’মিনীনা ওয়াজআলহু ফি কাফালাতি ইবরাহীমা 
আলাইহিস সলাতু ওয়াস সালামু ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহীম। 


{ Se AACA) 


জানাযার সলাতে পুরুষ ব্যক্তির মাথা বরাবর ও মহিলার মাঝ বরাবর 
ইমামের দাড়ানো সুন্নাত । যখন একত্রে অনেক গুলো জানাযা হবে তখন 
পুরু্ষ লাশকে ইমামের সামনে রাখবে তারপর ক্রিবলার দিকে মহিলাকে 
রাখবে । যদি ছেলে শিশু থাকে তাহলে তাকে মহিলার আগে রাখতে হবে 
তারপর মহিলাকে অতঃপর কন্যা শিশুকে । পুরুষের মাথা বরাবর ছেলে শিশুর 
মাথা রাখবে অনুরুপভাবে কন্যা শিশুর মাথা মহিলার মাথা বরাবর রাখবে এবং 
মহিলা ও কন্যা শিশুর বক্ষকে পুরুষের মাথা বরাবর রাখবে । সকল মুসনল্লী 
ইমামের পিছনে দাড়াবে । তবে একজন যদি ইমামের পিছনে জায়গা না পায় 
তাহলে সে ইমামের ডানে দাড়াবে । 

অষ্টম: মৃত ব্যক্তিকে দাফনের পদ্ধতি 

কবরে লাহাদ করা ও লাহাদ কবরের ডান পার্শ্বে ব্যক্তিকে রাখা । কাফনের গিট 
খুলে দিবে কিন্তু তা টেনে নিবে না বরং স্ব অবস্থাতেই রেখে দিবে। তার 
মুখ খুলে দিবে না চায় সে পুরুষ হোক বা মহিলা হোক । তারপর কবরে 
ইট সাজাবে এবং তাতে কাদা মাটি লাগাবে যাতে করে মজব্রত হয় ও মাটি 
তা ধরে রাখতে পারে। যদি ইট না পাওয়া যায় তাহলে তকতা, পাথর বা কাঠ 
দিবে যাতে করে মাটি তা ধরে রাখতে পারে। তারপর মাটি চাপা দিবে। 
এ সময় নিম্নের দু‘আটি পড়া মুস্তাহাব: 

(বিসমিল্লা-হি অআলা মিল্লাতি রাসূলিল্লা-হ)4। J১ 5 ls i Falls 
অর্থ: আল্লাহর নামে ও আল্লাহর রসূলের মতাদর্শের উপর (কবরে রাখছি) । (সহীহ 
আত-তিরমিযী হা/১৪৬, সহীহ ইবনে হিব্বান, মাশা. ১০/৩৫৩ পৃ.) 

একবিদ পরিমাণ উঁচু করবে এবং তার উপর একটি ছোট পাথর রাখবে যদি তা 
পাওয়া যায় এবং পানি ছিটিয়ে দিবে । এবং তার কবরের পাশে দাড়িয়ে ব্যক্তির 
জন্য দু‘আ করা অনুমতি রয়েছে। কেননা নাবী (স.) যখন দাফন কাজ শেষ 
করতেন তখন তিনি কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেল: তোমরা 
তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর ও তার জন্য স্থীরতা কামনা কর । 
কেননা এখন তাকে জিজ্ঞাসা করা হবে। 

নবম: যে ব্যক্তি তার জানাযার সলাত আদায় করতে পারে নাই, দাফনের পর 
(স.) এরূপ করেছেন। তবে শর্ত হলো তা এক মাসের কম হতে হবে। 


{ Se AACA) 


যদি দাফন করা এক মাসের বেশি হয় তাহলে কবরের নিকট জানাযার সলাত 
জায়েয নেই । কেননা নাবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) থেকে এমন কোন 
দলীল নেই যে, দাফন করার এক মাস পরে তিনি কবরের নিকট জানাযার 
সলাত আদায় করেছেন। 

দশম: মূ ত ব্যক্তির পক্ষ থেকে লোকজনের জন্য খাবার ব্যবস্থা করা 
জায়েয নেই । যেমন সম্মানিত সাহাবী জারির বিন আব্দুল্লাহ (রাযিয়াল্লাহু 
আনহু) এর উক্তি: (আমরা দাফনের পর মৃত্র্যক্তির পরিবারে একত্রিত হতাম 
সমবেদনা ও তাদের খাবার ব্যবস্থার জন্য)। সুতরাং তাদের ও তাদের 
মেহমানদের জন্য খাবার ব্যবস্থা করতে কোন সমস্যা নেই । ব্যক্তির 
আছে। কেননা নাবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) এর নিকট যখন ‘জাফর 
বিন আবি ত্বালিব (রাযিয়াল্লাহু আনহু) এর মৃত্যুর সংবাদ আসল তখন 
তিনি তাঁর পরিবারকে ‘জাফর (রাযিয়াল্লাহু আনহু) এর পরিবারের জন্য 
খাবার তৈরীর নির্দেশ দিলেন এবং তিনি বললেন: (নিশ্চয় তাদের নিকট এমন 
সংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে) ব্যক্তির পরিবারের জন্য যে 
খাবারগুলো হাদিয়া দেওয়া হয়েছে তাতে তাদের প্রতিবেশি বা অন্যদেরকে 
দাওয়াতে কোন সমস্যা নেই। আমরা যতটুক শরীয়ত হতে জানি যে, এ 
ক্ষেত্রে কোন নির্দিষ্ট সময় নাই । 

একাদশ: কোন শোক পালনকারিনী মাহিলার জায়েয নাই যে, সে তিন দিনের 
বেশি ব্যক্তির জন্য শোক পালন করবে। তবে ব্যক্তির স্ত্রী ব্যতীত। কেননা 
তার উপর তার স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করা ওয়াজিব । 
তবে সে যদি গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব করা পর্যন্ত শোক পালন 
করবে। কেননা নাবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) থেকে এ ব্যাপারে সহীহ 
হাদীস সাব্যস্ত আছে। আর পুরুষের ক্ষেত্রে তার কোন নিকট আত্মীয় বা অন্য 
কারো জন্য শোক পালন করা জায়েয নাই । 

দ্বাদশ: মৃত ব্যক্তিদের জন্য দুআ করা, তাদের জন্য রহমত কামনা করা 
এবং ও আখিরাতকে স্বরনের জন্য পুরুষদের জন্য যে কোন সময় বিশেষ 
করে রাতের শেষাংসে কবর যিয়ারত করা জায়েয আছে। কেননা নাবী (সাল্লাল্ল 
হু আলাইহি সাল্লাম) বলেছেন: 


কথা স্মরণ করিয়ে দিবে) ৷ যখন তাঁর সাহাবীরা কবর যিয়ারত করতেন তখন 
তিনি তাদেরকে কবর যিয়ারতের দুআ শিক্ষা দিতেন যাতে তাঁরা কবর 
যিয়ারতের সময় বলেন: 


ON BE Bl ELS EUG cmalitlly ial a AM OAT ete ASU 
AAA aa ADS LALO 
মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয নাই । কেননা নাবী (সল্লাল্লাহু 


আলাইহি সাল্লাম) কবর যিয়ারতকারিনীদের জন্য অভিশাপ করেছেন। কেননা 
তাদের কবর যিয়ারতের মাধ্যমে এবং তাদের ধৈর্য ধারণ ক্ষমতা কম 
থাকার কারণে তিনি ফিতনা সৃষ্টি হওয়ার আশংকা করেছেন। অনুরূপভাবে 
মৃত ব্যক্তির পিছে পিছে কবরস্থানে যাওয়াও তাদের জন্য জায়েয নাই। কেননা 
নাবী (সা) তাদেরকে ইহা হতে বারণ করেছেন। আর মাসজিদে কিংবা কোন 
সলাতের স্থানে মৃত ব্যক্তির জানাযার সলাত আদায় করা পুর্ষও মহিলা 
সকলের জন্য জায়েয ৷ 


যা সঙ্কলন করা সম্ভব হয়েছে তা এখানেই সমাপ্তি । আল্লাহ তাআলা 
আমাদের নাবী মুহাম্মাদ (স.) ও তীর পরিবার এবং তাঁর সাহাবীদের প্রতি 
রহমত ও শান্তিবর্ষণ করুন । আমীন- 


—_—1«e*F - — —_—_—_—— 


{ms 


৮. 


5. 


. নিয়মনীতি ও শারয়ী শিষ্ঠাচার সংরক্ষণ করা মুসলিমের চরিত্র: 


ক. সঠিক খ. ভুল 


. আমার দ্বীন আমাকে আদেশ করে খারাপ ব্যাক্তিদের সঙ্গ দিতে এবং সহ ব্যাক্তিদের 


থেকে দূরে থাকতে । 
ক. সঠিক খ. ভুল 


করতে । 
ক. সঠিক খ. ভুল 


. যে ব্যাক্তি তার জিহ্বা ও হাত দ্বারা অন্যদের কষ্ট দেয় আমি তার সঙ্গ দিবো । 


ক. সঠিক খ. ভুল 


. কেউ আমাকে গালি দিলে আমিও তাকে গালি দিব 


ক. সঠিক খ. ভুল 


. ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যার মুখাপেক্ষী ও দুর্বল তাদের সাহায্য করবো । 


ক. সঠিক খ. ভুল 


. একজন মুসলিম এর হক অপর মুসলিমের উপর যে, অসুস্থ হলে তাকে যিয়ারত 


করবে ও সুস্থতার দো'আ করবে। 

ক. সঠিক খ. ভুল 

প্রতিবেশীর গোপন বিষয় খৌজ করা মুমিনদের বৈশিষ্ট 
ক. সঠিক খ. ভুল 

আল্লাহর নিকট প্রিয় সেই যে মানুষের বেশি উপকার করে। 
ক. সঠিক খ. ভুল 


১০. বাড়ী হতে বের হওয়ার দো'আ ৬555740 5 2 | 5 5 4 3 


ক. সঠিক খ. ভুল 


১১. যে আমার হাচির উত্তর দিবে আমি তার জন্য বলবো ০১৯ ৯% 


ক. সঠিক খ. ভুল 


Lal — 


st J 


১২.দো’আ আযকার মুসলিমকে হেফাযত করে এবং আল্লাহর নিকটবর্তী করে। 
ক. সঠিক খ. ভুল 
১৩.তোমার মুসলিম ভাইকে তোমার ভালোবাসার পরিচয় কি? 


১৪.ঈমান কমে যাওয়ার প্রমাণ হলো তোমার মুসলিম ভাইকে হিংসা করা । 
ক. সঠিক খ. ভুল 
১৫.ভালোবাসা সৃষ্টি করার কারণসমূহ কি কি? 


১৬.মাদকের মধ্যে সেটিই হারাম যার নাম রাখা হয়েছে খাম্র (মদ) 
ক. সঠিক খ. ভুল 
১৭. খাবার দাবারে ফুঁক দেওয়া মাকরূহ 
ক. সঠিক খ. ভুল 
১৮.খাবার শেষ করার পর এবং হাত ধৌত করার পর আঙ্গুল চাটা মুস্তাহাব । 
ক. সঠিক খ. ভুল 
১৯. খাবার, পরিধান, সৌন্দর্যে মধ্যপন্থা গহণ করাই হলো সঠিক পথ । 
ক. সঠিক খ. ভুল 
২০. মানুষের মধ্যে সেই ব্যাক্তি হকদার গোসল, জানাযার, সলাত পড়া, ও দাফন করাতে 


ক. সুন্নাত খ. ওয়াজিব গ. ফারজে কেফায়াহ 
২৩. মৃত্যু সময়ে ব্যাক্তিকে তালকীন দেওয়ার হুকুম: 
ক. ওয়াজিব খ. সুন্নাত গ. হারাম 
২৪. যে মৃত্যু ব্যাক্তিকে গোসলের সাহায্য করে না তাকে গোসল দেওয়ার সময় তার 
উপস্থিত হওয়ার হুকুম 
ক. হারাম খ. সুবাহ গ. মাকরহ 


{ms 


হবে। 
ক. সঠিক খ. ভুল 
স্বামী-স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে না, কেননা মৃত্যুর কারণে বিবাহ বন্ধন 


NEY CENT ES SS ES KE I EE KE ERS ES EET UES EEE EES EEC ETC SF | 

যার জানাযার সলাত ছুটে যাবে সে সলাত পড়বে ------------ আর তা এত দিনের 
মধ্যে -------------------------- 

সর্বাবস্থায় মৃত্যু ব্যাক্তির জন্য কান্না করা বৈধ 

ক. সঠিক খ. ভুল 

ক. সঠিক খ. ভুল 


